


www.pathagar.com 


www.pathagar.com 











www.pathagar.com 


তাফহীমুল কুরআন (সারসংক্ষেপ) 


প্রকাশক 


oo 


আবু তাহের মুহাম্মদ মাছুম 

বাংলাদেশ জামায়াতে ইসলামী 

৫০৫ এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ | 
ফোন ৪ ৮৩৫৮৯৮৭, ৯৩৩১৫৮১, ৯৩৩১২৩৯ 


প্রথম সংস্করণ £ সেপ্টেম্বর - ১৯৮২ 


৩৩তম মুদ্রণ £ আগস্ট - ২০১৭ 
শ্রাবণ - ১৪২৪ 
জিলকদ - ১৪৩৮ 


কম্পিউটার কম্পোজ £ এ জেড কম্পিউটার এন্ড প্রিন্টার্স 
নির্ধারিত মূল্য 8 ১০০.০০ (একশত) টাকা মাত্র | | 


মুদ্রণে £ আল-ফালাহ প্রিন্টিং প্রেস 
৪২৩ এলিফ্যান্ট রোড 
বড় মগবাজার, ঢাকা-১২১৭ 
ফোন ৪ ৯৩৪৫৭৪১, ৯৩৫৮৪৩২ 





Summary of “TAFHIMUL QURAN 30th Juz.”, By Sayyed Abul A’la Maududi. 
Translated and Edited by Prof. Ghulam Azam, Published by : Abu Taher 
Mohammad Ma’sum, Chairman, Publication Department, Bangladesh Jamaate 
Islami, 505 Elephant Road, Baro Moghbazar, Dhaka-1217. 


Fixed Price : Taka 100.00 (One hundred) only. 


www.pathagar.com 


>. 
২. 
ত. 
8. 
৫. 
৬. 
৭. 
৮. 
৯, 


“A 





www.pathagar.com 


www.pathagar.com 


ক 
প্র ta { নু 
অনুবাদকের কথা 


ছাত্র জীবন থেকেই কুরআন পাককে বুঝবার কিছু চেষ্টা করেছিলাম | বাংলা ও ইংরেজি ভাষায় 
কয়েকটা তাফসীরের সাহায্যে যেটুকু চেষ্টা করলাম, তাতে তেমন উৎসাহ বোধ করলাম না। 
উপদেশমূলক কথাগুলো খুব ভাল লাগলেও এ বিরাট কিতাবের সব কথা বুঝবার সাধ্য আমার 
নেই মনে করেই এ চেষ্টায় ক্ষান্ত দিলাম | ১৯৫০ সালের মার্চ মাসে আমি এম. এ. পরীক্ষা দিয়ে 
তাবলীগ জামায়াতের সাথে চার মাসের জন্য বের হয়ে পড়ি। বেশ উৎসাহ ও উদ্দীপনা বোধ 
করলাম | ইসলাম সম্পর্কে নতুনভাবে কিছু শেখার সৌভাগ্য হলো । কিন্তু সেখানে কুরআন শেখার 
ব্যাপারে কোন সহজ পথ পেলাম না | কুরআনকে বুঝবার সুযোগ সেখানে হয়নি | 


পথের সন্ধান 

১৯৫৪ সালে রংপুর কারমাইকেল কলেজে অধ্যাপনাকালে মরহুম আবদুল খালেক সাহেবের 
(আল্লাহ পাক তার দ্বীনী খেদমত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন) 
সাপ্তাহিক দারসে কুরআন ৪-৫ কিস্তি শুনবার পর মনে হলো যে, কুরআন বুঝা অসম্ভব নয়। তিনি 
এমন সুন্দর ও সহজভাবে কুরআনকে পেশ করার কায়দা কোথায় পেলেন, তা জানতে চাইলাম । 
মৃদু হেসে জওয়াব দিলেন, “এটা আমার কোন বাহাদুরী নয়, তাফহীমুল কুরআনের কেরামতী 1” 
এ তাফসীরের নাম ইতঃপূর্বে শুনিনি । মাওলানা সাইয়েদ আবুল আ'লা মওদুদী (র.)-এর 
কয়েকখানা বই ইতঃপূর্বে পড়েছিলাম | এখন তার তাফসীর পড়ার জন্য মন পাগল হয়ে উঠলো। 

কিন্তু তখনও এর বাংলা তরজমা ছাপা শুরু হয়নি। তাবলীগ জামায়াতে কয়েক বছর কাজ 
করার সময় উর্দূতে “হিকায়াতে সাহাবা” বইখানা সবক নিয়ে নিয়ে পড়ায় সামান্য যে পরিমাণ উর্দু 
ভাষা শিখতে পেরেছিলাম এটুকু সম্বল করেই তাফহীমুল কুরআনের পয়লা খন্ড পড়া শুরু করলাম | 
তাফহীমুল কুরআনের দীর্ঘ ভূমিকায় কুরআন বুঝবার ব্যাপারে যে সুস্পষ্ট পথ পেলাম, তাতে পরম 
উৎসাহ বোধ করলাম | সাহস করে দারসে কুরআন দেয়া শুরু করলাম | কুরআন বুঝা ও বুঝানোর 
কাজ পাশাপাশি চলতে লাগলো । সুবহানাল্লাহ, আল-হামদুলিল্লাহ 1 সরাসরি কুরআনকে বুঝতে 
পারার মধ্যে যে কী মজা ও তৃপ্তি, তা ইতঃপূর্বে কখনও এমনভাবে অন্তর দিয়ে অনুভব করিনি | 


বিভিন্ন তাফসীর 

উর্দু শেখার ফলে অন্যান্য উর্দু তাফসীর দেখারও সুযোগ পেলাম | মাওলানা আশরাফ 
আলী থানভী (র.)-এর বায়ানুল কুরআনও বেশ ভাল লেগেছে । মাওলানা মুফতী মুহাম্মদ 
শাফী (র.)-এর মা'আরেফুল কোরআনে এত বিষয় আলোচনা হয়েছে যার ফলে এই একখানা 
রচিত বলে অতীতের অনেক তাফসীরের সারকথা এখানে এক জায়গায়ই পাওয়া যায় | অবশ্য 
প্রত্যেক তাফসীরেরই এক একটা বৈশিষ্ট্য আছে। প্রত্যেক ফুলেরই রং এবং গন্ধ আলাদা । 
শায়খুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রে.)-এর তরজমা ও শায়খুল ইসলাম মাওলানা 


www.pathagar.com 


খ 


শাব্বীর আহমদ উসমানী রে.)-এর হাশিয়াতে অল্প কথায় বেশ মূল্যবান কথা পাই । মাওলানা 
শামসুল হক ফরিদপুরী (র.)-এর অনুদিত আমপারাও তাফহীমুল কুরআনের মতোই ভাব 
. প্রকাশক অনুবাদ । তিনি শাব্দিক অনুবাদ না করে আয়াতের SAPS বাংলা ভাষায় প্রকাশ 
করেছেন। এ অনুবাদ থেকেও আমি উপকৃত হয়েছি। 


তাফহীমুল কুরআনের বৈশিষ্ট্য 

তাফহীমুল কুরআন যে বৈশিষ্ট্যের দরুন বিশেষ মর্যাদার অধিকারী, তা এ তাফসীরখানা না 
পড়া পর্যন্ত বুঝে আসতে পারে না। মধু কেমন তা খেয়েই বুঝতে BA | অন্যের কথায় মধুর স্বাদ 
ও মিষ্টতা সঠিকভাবে জানা সম্ভব FT | নবুওয়াতের ২৩ বছরে রাসূল (সা.) কালেমা তাইয়্েবার 
দাওয়াত থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সব ক্ষেত্রেই ইকামাতে দ্বীনের যে মহান দায়িত্ব 
পালন করেছেন, সে কাজটি করাবার জন্যই কুরআন পাক নাযিল হয়েছে। রাসূল (সা.)-এর 
নেতৃত্বে পরিচালিত ইসলামী আন্দোলনের বিভিন্ন অবস্থায় ও পরিবেশে আল্লাহ পাক প্রয়োজন মত 
যখন যে হিদায়াত পাঠিয়েছেন, তা-ই গোটা কুরআনে ছড়িয়ে আছে | তাই কুরআনকে আসলরূপে 
দেখতে হলে রাসূল (সা.)-এর ২৩ বছরের সংগ্রামী জীবনের সাথে মিলিয়ে বুঝবার চেষ্টা করতে 
হবে। তাফহীমুল কুরআন এ কাজটিই করেছে | এখানেই এর বৈশিষ্ট্য । 


ইসলামী আন্দোলন ও কুরআন 

কুরআন মজীদকে ইসলামী আন্দোলনের দৃষ্টিতে বুঝবার যে সার্থক চেষ্টা তাফহীমুল কুরআনে 
করা হয়েছে, তা থেকে সঠিকভাবে উপকৃত হতে হলে ইসলামী আন্দোলনের গতি-প্রকৃতিকে 
জানতে হবে | আল্লাহ্‌ মানুষের জন্য যা ভাল মনে করেন, তা সমাজে চালু করা এবং যা মন্দ মনে 
করেন, তা সমাজ থেকে উৎখাত করাই ইসলামী আন্দোলনের উদ্দেশ্য | কুরআনের ভাষায় এরই 
নাম “জিহাদুন ফী সাবীলিল্লাহ” বা আল্লাহর পথে 'জিহাদ। 

কোন আন্দোলন যে উদ্দেশ্যে আন্দোলন চালায়, সে উদ্দেশ্য হাসিল করতে হলে তার হাতে 
সমাজ ও রাষ্ট্র চালাবার ক্ষমতা আসা দরকার ৷ যদ্দিন ক্ষমতা না আসে, তদ্দিন বর্তমান ক্ষমতাসীন 
শক্তির সাথে সংঘর্ষ ও টক্কর চলতে থাকে । রাসূল (সা.)-এর নবুওয়াতী জীবনের প্রথম ১৩ বছরে 
এ সংগ্রামেরই বাস্তব চিত্র দেখা যায়। এ তের বছরে যে সব সূরা নাযিল হয়েছে, তা সঠিকভাবে 
বুঝা-ই যাবে না যদি রাসূল (সা.)-এর এ সংগ্রামের ছবি সামনে না থাকে। 

আন্দোলন যখন বিজয়ী হয়, তখনই আন্দোলনের উদ্দেশ্যকে বাস্তবে রূপ দেয়া শুরু হয়। যে 
ধরনের সমাজ ও রাষ্ট্র আল্লাহ পাক পছন্দ করেন, তা গড়বার কাজ রাসূল (সা.)-এর মাদীনায় 
হিজরাত করার পর থেকেই শুরু হয়। দশ বছরে তিনি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে কুরআনের 
আলোকে গড়ে তোলেন। এ দশ বছরে যেসব সূরা নাযিল হয়, তা ভালভাবে বুঝতে হলে রাসূল 
(সা.)-এর নবুওয়াতের শেষ দশটি বছরের বিচিত্র অবস্থার সাথে মিলিয়েই এ সব সূরা পড়তে ACA | 


Aral ও মাদানী সূরা 

. কুরআন শরীফের প্রত্যেক সূরার উপরই “মাক্কী’ বা ‘মাদানী’ শব্দ লেখা আছে। এর সঠিক অর্থ 
সবাই জানে না। যে সূরা মাক্কায় নাযিল হয়েছে তা “ATS! এবং যে সুরা মাদীনায় নাযিল হয়েছে, 
তা ‘মাদানী’ সূরা বলে মনে করা হয়। এ ধারণা সঠিক AT । 


www.pathagar.com 


গ 


রাসূল (সা.)-এর উপর যখন পয়লা ওহী নাযিল হয়, তখন তার বয়স ছিল ৪০ বছর | তিনি 
৬৩ বছর বয়সে ইনতিকাল করেন। এ ২৩ বছরই হলো তার নবুওয়াতের জীবন | এর মধ্যে ১৩ 
বছর তিনি মাক্কা শহরকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন পরিচালনা করেন | ৫৩ বছর বয়সে তিনি 
মাদীনায় হিজরাত করেন এবং জীবনের বাকী ১০ বছর মাদীনাকে কেন্দ্র করেই ইকামাতে দ্বীনের 
দায়িত্ব পালন করেন। 

আল্লাহ তা'আলা রাসূল (সা.)-এর উপর যে বিরাট দায়িত্ব দিয়েছিলেন, তা এক কথায় 
“ইসলামকে বিজয়ী করার দায়িত্ব” (সূরা তাওবা ৩৩, ফাতহ ২৮, সাফ ৯ আয়াত দ্রষ্টব্য)। এর 
অর্থ হলো, মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র ইত্যাদি সব ক্ষেত্রে 
আল্লাহ যা পছন্দ করেন, তা চালু করা এবং আল্লাহ যা অপছন্দ করেন, তা উৎখাত করা | এ বিরাট 
দায়িত্বকে বিভিন্ন নামে প্রকাশ করা হয়৷ কুরআনের ভাষায় এর নাম “জিহাদুন ফী সাবীলিল্লাহ' বা 
আল্লাহর পথে জিহাদ। এ কথাটিকেই বাংলায় বলা যায় ইসলামী আন্দোলন | 

যে জিনিস কায়েম বা চালু নেই, তা কায়েম করার চেষ্টাকেই আন্দোলন বলে । যেমন ভাষা 
আন্দৌলন। পাকিস্তান আমলে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে চালু করার জন্য যে চেষ্টা করা হয়, 
তারই নাম ভাষা আন্দোলন । কোন পরাধীন দেশকে স্বাধীন করার চেষ্টার নামই হলো স্বাধীনতা 
আন্দোলন | তেমনি যে দেশে দ্বীন ইসলাম সমাজে ও রাষ্ট্রে চালু নেই, সেখানে এ উদ্দেশ্যে চেষ্টা 
করাকেই বলে ইসলামী আন্দোলন বা আল্লাহর পথে জিহাদ। 

রাসূল (সা.) তার ২৩ বছরের নবুওয়াতী জীবনে যে দীর্ঘ আন্দোলন পরিচালনা করেছেন, তার 
প্রথম ১৩ বছরকে Tat যুগ এবং বাকী ১০ বছরকে মাদানী যুগ বলা হয়। প্রথম ১৩ বছর যেসব 
সুরা নাযিল হয়েছে, সে সবই মাক্কী সূরা এবং পরবর্তী ১০ বছরের সূরাগুলো মাদানী সূরা। 
আন্দোলনের এ দুটো যুগের ভিত্তিতেই tel বা মাদানী নামে সূরাগুলো পরিচিত । সূরা নাসর 
বিদায় হজ্জের সময় মাক্কার কাছে মিনায় নাযিল হয়। অথচ এই সূরাটিকে মাদানী বলা হয়। এ 
দ্বারা প্রমাণ হয় যে, কোন্‌ জায়গায় কোন সূরা নাযিল হয়েছে, সে হিসাবে মাক্কী বা মাদানী নাম 
দেয়া হয়নি। বরং কোন যুগে নাযিল হয়েছে, সে হিসাবেই সূরার পরিচয় দেয়া হয়েছে। 

যে কোন আন্দোলনেরই দুটো যুগ থাকে । আন্দোলনের শুরু থেকে এর বিজয়ের পূর্ব পর্যন্ত 
সময়কে সংগ্রাম যুগ বলা VT | আর সাফল্য শুরু হলেই বিজয় যুগের সূচনা হয়৷ এ হিসাবে রাসূল 
(সা.)-এর প্রথম ১৩ বছরকে সংগ্রাম যুগ ও হিজরাতের পরে ১০ বছরকে বিজয় যুগ বলা যায়। 
প্রথম ১৩ বছরে তিনি ইসলামী সমাজ কায়েমের যোগ্য লোক তৈরি করেন বলে সে সময়টাকে 
ব্যক্তি গঠনের যুগ আর পরের দশ বছরকে সমাজ গঠনের যুগও বলা চলে | এ বিষয়ে তাফহীমুল 

এভাবেই বিভিন্ন নামে রাসূল (সা.)-এর ২৩ বছরের ইসলামী আন্দোলনকে চেনা যায়। 

মাক্কী যুগ মানে সংগ্রাম যুগ ও ব্যক্তি গঠনের যুগ। মাদানী যুগ হলো বিজয় যুগ ও সমাজ 
গঠনের যুগ | সূরাগুলোকে মাক্কী বা মাদানী নামে পরিচিত করার বিরাট উদ্দেশ্য আছে। কোন সূরা 
Sat না মাদানী, তা না জানলে এর অর্থ ও মর্ম পরিষ্কার বুঝা সম্ভব নয় | তাই কুরআনকে সঠিক 
ভাবে বুঝতে হলে কোন্‌ যুগে কোন্‌ সূরা নাযিল হয়েছে, সে কথা জানা খুবই জরুরী | অবশ্য মানবী 
বা মাদানী হওয়ার ব্যাপারে কতক সূরা সম্পর্কে মতভেদ রয়েছে। বেশীর ভাগ মুফাসসিরের মতে 


www.pathagar.com 


q. 


৮৬টি সূরা মাক্ধী এবং বাকী ২৮টি মাদানী । মাওলানা মওদুদী (র.) যেসব সূরাকে Tal বা মাদানী 
বলে উল্লেখ করেছেন, তাতে এ মতের সমর্থনই পাওয়া যায়। কিন্তু তিনি সূরার ভূমিকায় এ বিষয়ে 
যে গবেষণা পেশ করেছেন, তাতে প্রমাণ হয় যে, মাত্র ২৫টি সূরা মাদানী, আর ৮৯টি মাক্কী। 

মোট ১৭টি সূরা সম্পর্কে মতভেদ দেখা যায়। এর মধ্যে ১৪টিই আমপারাতে আছে। বিশেষ 
করে সূরা বাইয়্যিনাহ, যিলযাল, আদিয়াত, মাউন, ফালাক ও নাস-এ ৬টি সূরা সম্পর্কে ব্যাপক 
মত-পার্থক্য রয়েছে। 

এসব মতভেদের মূল কারণ হলো সাহাবায়ে কেরামের বিভিন্ন রেওয়াইয়াত। একই সূরা 
সম্পর্কে কয়েক রকম বিবরণ পাওয়া যায়। কোন একটি সূরার বক্তব্য বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় 
পেশ করা হয়েছে। এ সময় যারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে যারা এ সূরাটি আগে শুনেননি, 
তাদের ধারণা হয়েছে যে, এ সময় এবং এ উপলক্ষেই সূরাটি নাযিল হয়েছে | যেমন সূরা ইখলাস। 
এতে আল্লাহ সম্পর্কে কাফিরদের প্রশ্নের জওয়াব দেয়া হয়েছে। যখনই আল্লাহর সত্তা সম্পর্কে 
কেউ রাসূল (সা.)-কে জিজ্ঞেস করেছে, তখনই তিনি সূরা ইখলাস শুনিয়ে দিয়েছেন। এভাবে 
মাক্কা ও মাদীনায় একই সুরা বিভিন্ন সময় পেশ করা হয়েছে। 

ইমাম সুযুতী রে.) তার বিখ্যাত কিতাব আল-ইতকানে উল্লেখ করেছেন যে, সাহাবায়ে 
কেরামের অভ্যাস ছিল যে, যখন কোন ঘটনার সাথে কোন সূরার মিল দেখতে পেতেন, তখন এ 
ঘটনাকে 2 সূরাটি নাযিল হবার উপলক্ষ বলে উল্লেখ করতেন। মাক্কী ও মাদানী যুগের বিভিন্ন 
ঘটনার সাথে কোন এক সুরার মিল থাকার ফলে সূরাটি নাযিল হবার সময় সম্পর্কে একাধিক মত 
দেখা যাওয়া খুবই স্বাভাবিক । আমপারার বেশ ক'টি সুরার পরিচিতিতে এ বিষয়ে স্পষ্ট আলোচনা 
করা হয়েছে। এ বিষয়ে তাফহীমুল কুরআনে সূরা “আদ দাহার”-এর ভূমিকায় মুফাসসিরগণের 
মতামত উল্লেখ করা হয়েছে। 

কোন কোন সূরার প্রথম অংশ AST যুগে এবং বাকী অংশ মাদানী যুগে নাযিল হয়েছে। কিন্তু 
সে সূরাটি wat বলেই চিহ্নিত হয়েছে। যেমন সূরা মুয্যাম্মিল। আবার কোন বড় সূরাকে মাক্কী 
বলা হয়েছে বটে, কিন্তু এর কোন অংশ মাদানী যুগে নাযিল হওয়া সত্ত্বেও আলোচ্য বিষয়ে মিল 
থাকার দরুন এ অংশটিকে সে সুরায়ই শামিল রাখা হয়েছে। মোটকথা, মানবী ও মাদানী হওয়া 
সম্পর্কে কয়েকটি ছোট সুরা নিয়ে মতভেদ হলেও কুরআনের বড় বড় সুরাগুলোসহ প্রায় একশটি 
সূরা সম্পর্কে কোন মতভেদ নেই। 


কুরআন বুঝবার আসল মজা 

তাফহীমুল কুরআন এ কথাই বুঝাবার চেষ্টা করেছে যে, হা a 
পরিচালনা করার জন্যই কুরআন এসেছে তাই কোন্‌ সূরাটি এ আন্দোলনের কোন্‌ যুগে এবং কি 
পরিবেশে নাযিল হয়েছে, তা উল্লেখ করে বুঝানো হয়েছে যে, এ পরিস্থিতিতে নাধিলকৃত সূরায় 
কী হিদায়াত দেয়া হয়েছে। এভাবে আলোচনার ফলে পাঠক রাসূল (সা.)-এর আন্দোলনকে এবং 
সে আন্দোলনে কুরআনের ভূমিকাকে এমন সহজ ও সুন্দরভাবে বুঝতে পারে, যার ফলে কুরআন 
বুঝার আসল মজা মনেপ্রাণে উপলব্ধি করতে পারে। তাফহীমুল কুরআন ঈমানদার পাঠককে 


www.pathagar.com 


ঙ 


রাসূল (সা.)-এর আন্দোলনের সংগ্রামী ময়দানে নিয়ে হাযির করে | দূর থেকে হক ও বাতিলের 
সংঘর্ষ না দেখে যাতে পাঠক নিজেকে হকের পক্ষে ও বাতিলের বিরুদ্ধে সক্রিয় দেখতে পায়, সে 
ব্যবস্থাই এখানে করা হয়েছে। ইসলামী আন্দোলনের ও ইকামাতে দ্বীনের সংগ্রামে রাসূল সো.) ও 
সাহাবায়ে কেরাম (রা.)-কে যে ভূমিকা পালন করতে হয়েছে, তা এ তাফসীরে এমন জীবন্ত হয়ে 
উঠেছে যে, পাঠকের পক্ষে নিরপেক্ষ থাকার উপায় নেই। এ তাফসীর পাঠককে ঘরে বসে শুধু 
পড়ার মজা নিয়ে ABE থাকতে দেয় না, তাকে ইসলামী আন্দোলনে উদ্বুদ্ধ করে। যে সমাজে সে 
বাস করে, সেখানে রাসূলের সেই সংগ্রামী আন্দোলন না চালালে কুরআন বুঝা অর্থহীন বলে তার 
মনে হয়। তাফহীমুল কুরআন কোন fia মুফাসসিরের রচনা নয়। ইকামাতে দ্বীনের 
আন্দোলনের সংগ্রামী নেতার লেখা এ তাফসীর পাঠককেও সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার তাকিদ দেয়। 
এটাই এ তাফসীরের কৃতিত্ব | 


বাংলা ভাষায় তাফহীমুল কুরআন 
উর্দূতে ৬ খণ্ডে তাফহীমুল কুরআন ANS 1 ১৯৪২ সালে এর রচনা শুরু হয়ে '৭২ সালে শেষ 
হয়। মোট ৩০ বছরে ৩০ পারা কুরআনের-এ তাফসীর লেখা হয়। বাংলা ভাষায় ১৯ খণ্ডে এর 
অনুবাদ প্রকাশিত হয়েছে | জনাব মওলানা মুহাম্মাদ আবদুর রহীম এর অনুবাদ করেছেন। তীর 
অনুবাদের ভাষাগত ও সাহিত্যিক মান উচ্চ শিক্ষিত মহলের জন্য অবশ্যই উপযোগী, fag 
ইসলামী আন্দোলনের কর্মীদের বিরাট অংশ অর্ধ শিক্ষিত ও অল্প শিক্ষিত | তারা সহজ ভাষায় এর 
অনুবাদের অভাব বোধ করছিলেন। কিন্তু সহজ করে লেখার কাজটি যে খুবই কঠিন, সে কথা 
লেখকরাই শুধু বুঝতে পারেন | কবির ভাষায়, 
“সহজ করে লিখতে আমায় কহ যে 
সহজ করে যায় কি লেখা সহজে?” 
আমপারার তরজমা সবচেয়ে বেশী জরুরী মনে করে পয়লা এরই তরজমা পেশ করা হলো | 
তরজমায় তাদের মতামত থেকে আমি উপকৃত হতে পারি। সহজ ভাষায় আল্লাহর বাণীকে পেশ 
করার এ প্রচেষ্টাকে তখনই আমি সার্থক মনে করব, যখন আমপারার এ তরজমা পড়ার পর অল্প 
শিক্ষিত পাঠক-পাঠিকারা গোটা কুরআনকে বুঝবার জন্যে অধীর আগ্রহ প্রকাশ করবে । আমি বড় 
আশা নিয়ে এ কাজে হাত দিয়েছি। সব মানুষেরই মহান আল্লাহর কালাম বুঝবার অধিকার ও 
দায়িত্ব রয়েছে। কুরআন পাক শুধু আলেম সমাজের জন্য নাযিল হয়নি । আরবি ভাষা জানলে 
কুরআন বুঝে যে তৃপ্তি পাওয়া যায়, তা আরবি না জানলে পাওয়া Ged | কিন্তু আরবি ভাষা না 
জানলেও কুরআন বুঝা সম্ভব | কুরআনের মর্ম সাধারণ লোকের পক্ষেও বুঝা অসম্ভব নয় | আমার 
গভীর বিশ্বাস জন্মেছে যে, কুরআনের আলো ঘরে ঘরে পৌছানো কঠিন নয়। 


তাফহীমুল কুরআনের সার-সংক্ষেপ 

তরজমায় হাত দিয়ে মনে হলো যে, বিপুলসংখ্যক মানুষের পক্ষে তাফহীমুল কুরআনের মতো 
সংক্ষিপ্ত তাফসীরও পড়ে শেষ করা সম্ভব নয়। তাহলে তারা কিভাবে কুরআন বুঝবার সৌভাগ্য 
লাভ করবে? তাফহীমুল কুরআনের লেখক নিজেই এর ব্যবস্থা করে গেছেন | “তরজমায়ে কুরআন 


www.pathagar.com 


চ 


মজীদ” নামে তিনি আর একখানা কিতাব রচনা করে গেছেন। এতে এক পৃষ্ঠায় কুরআনের আয়াত 
ও পাশেই তাফহীমুল কুরআনের অনুবাদ দেয়া হয়েছে। তরজমার নীচে সংক্ষিপ্ত টীকায় এ সব 
কথা বুঝানো হয়েছে, যা শুধু তরজমা থেকে বুঝা যায় না। আমি এ কিতাবখানা অনুবাদ করার 
মাধ্যমে আমার উপরোক্ত বিরাট আশা পূরণ করতে চাই 1 কিন্তু তাফহীমুল কুরআনে সূরাগুলোর 
ভূমিকা হিসাবে যে আলোচনা করা হয়েছে, তা “তরজমায়ে কুরআন মজীদে” নেই | আমার ধারণা 
যে, সূরাগুলোর এসব ভূমিকা বিস্তারিত তাফসীরেরই সার-সংক্ষেপ। সূরার ভূমিকা ও তরজমা 
মিলিয়ে বক্তব্য মোটামুটি পরিষ্কার হয় । বিস্তারিত ব্যাখ্যার কাজ এ দ্বারা না হলেও বুঝবার কাজটুকু 
অবশ্যই হয়। তাই সূরার ভূমিকাও এতে শামিল করার দরকার মনে করেছি। 


সূরার বক্তব্য 3 আলোচনার ধারা 

তাফহীমুল কুরআনে সূরাগুলোর সব ভূমিকা একই ধরনে লেখা হয়নি। কোথাও সূরার 
আলেচ্য বিষয় এমনভাবে একটানা লেখা হয়েছে যে, আয়াতের সাথে মিলিয়ে বুঝা সহজ হয় না। 
আবার কোন কোন সূরার ভূমিকায় আলোচ্য বিষয়কে বিভিন্ন পয়েন্টে ভাগ করে এবং আয়াতের 
নম্বর উল্লেখ করে এমন সুন্দরভাবে সাজানো হয়েছে যে, তাফসীর না পড়েও শুধু অনুবাদের 
সাহায্যে মূল কথা সহজে বুঝা যায়। আমি এ দ্বিতীয় পদ্ধতিটিকেই পাঠক-পাঠিকাদের জন্য বেশী 
উপকারী ও সহজ মনে করেছি। গোটা সূরাকে পয়েন্টের ভিত্তিতে বিভিন্ন অংশে ভাগ করে এক 
এক অংশে যে কয়টি আয়াতের মর্মকথা এক সাথে আলোচনা করা সহজ হয়, সে কয়টি আয়াতের 
নম্বর উল্লেখ করে এ সব আয়াতের বক্তব্য পেশ করেছি। “আলোচনার ধারা’ শিরোনামে এ 
পদ্ধতিতে যা লিখেছি, তা তাফসীরের সার-সংক্ষেপ হিসাবে গণ্য হতে পারে। 

সুরার ভূমিকায় “আলোচনার ধারা” নাম দিয়ে সূরাকে পাঠক-পাঠিকার নিকট পরিচিত করতে 
গিয়ে তাফহীমুল কুরআনে দেয়া সূরার ভূমিকার হুবহু অনুবাদ করা সঠিক মনে হয়নি। অর্থাৎ এ 
আলোচনা তাফহীমের সুরার শুরুতে যে ভূমিকা আছে এর অনুবাদ নয় | কিন্তু যা লিখেছি, তা 
অবশ্যই এসব ভূমিকার ভিত্তিতেই রচিত। কোথাও ভূমিকার কথাগুলো যথেষ্ট মনে না করে 
তাফহীমুল কুরআনের তাফসীর থেকে কোন কোন আয়াতের ব্যাখ্যা এনে জুড়ে দিয়েছি । আবার 
কোথাও কোন কথাকে সহজ করার জন্য আমার নিজের পক্ষ থেকে অতিরিক্ত কিছু কথা লিখে 
দিয়েছি। কিন্তু আমার কোন কথাই তাফহীমুল কুরআনের ব্যাখ্যার বিপরীত বা এর চেয়ে ভিন্ন 
ধরনের কিছু নয়। আমি তাফহীমুল কুরআনের বক্তব্যকেই পেশ করতে চেয়েছি। তাফহীমুল 
কুরআনের সম্পূর্ণ তাফসীর যারা পড়বার সুযোগ ও সময় পান না, তাদের কাছে এ মহান 
তাফসীরের খোলাসা (সোর-সংক্ষেপ) কি করে পেশ করা যায়, এটাই আমার বড় ধান্দা। সংক্ষিপ্ত 
যে টীকা “তরজমায়ে কুরআন মজীদে” দেয়া হয়েছে, তা এত সংক্ষিপ্ত যে, তা দ্বারা তাফসীরের 
সার কথা পাওয়া সম্ভব নয়। তাই আলোচনার ধারাতেই সে সার কথা দেবার চেষ্টা করেছি। 

এ উদ্দেশ্য সফল করার প্রয়োজনেই সূরার ভূমিকাকে মাধ্যম বানাতে বাধ্য হয়েছি। তাফহীমুল 
কুরআনে সূরার যে ভূমিকা দেয়া আছে শুধু এর অনুবাদ দিয়ে সে উদ্দেশ্য পূরণ হয় না। অবশ্য 
এ সব ভূমিকাই আমার আলোচনার মূল ভিত্তি | 


www.pathagar.com 


কোন: কোন সূরার ভূমিকায় “আলোচনার ধারা”র শেষে “বিশেষ শিক্ষা” শিরোনামে যা লেখা 
হয়েছে, তা অনুবাদকের রচনা । প্রথম সংস্করণে মুদ্রিত বইটির যে সব পৃষ্ঠার বেশী অংশ খালি 
রয়ে গেছে, সেখানেই এ “বিশেষ শিক্ষা” যোগ করে দেয়া হয়েছে। 


মূল কিতাব ও অনুবাদে কিছু পার্থক্য 

অনুবাদ অর্থ শব্দের হুবহু তরজমা নয়। মূল লেখায় যে ভাব প্রকাশ করা হয়েছে, এ ভাবটি 
অন্য ভাষায় ফুটিয়ে তোলার নামই অনুবাদ । সে চেষ্টাই আমি করেছি। তাফহীমুল কুরআনেও 
আয়াত সমূহের উর্দু তরজমায় কুরআনের শাব্দিক অর্থের চেয়ে মূল ভাবের দিকেই বিশেষ খেয়াল 
রাখা হয়েছে | আমিও উর্দু থেকে বাংলায় অনুবাদ করতে গিয়ে এ নীতিরই অনুসরণ করেছি। 

কুরআনের আয়াত সমূহের যে তরজমা তাফহীমুল কুরআনে আছে, তাতে আয়াতের নম্বর 
উল্লেখ করা নেই। কারণ তাফহীমে কুরআনের শাব্দিক অনুবাদ করা হয়নি । কুরআনের আসল 
কথার অনুবাদ করতে গিয়ে কোথাও দু'তিন আয়াতের অর্থ একই বাক্যে লেখা হয়েছে। তাই 
সেখানে অনুবাদে আয়াতের নম্বর দেয়া হয়নি । কিন্তু নম্বর ছাড়া আয়াতের সাথে মিলিয়ে তরজমা 
পড়া যায় না বলে পাঠকের যে অসুবিধা হয়, তা বিবেচনা করে আমি অনুবাদেও আয়াতের নম্বর 
দিয়েছি। কিন্তু একাধিক আয়াতের অনুবাদের কথাকে যেখানে আলাদা করা যায়নি, সেখানে এক 
সাথেই একাধিক আয়াতের নম্বর দেয়া হয়েছে। 

মাওলানা মওদুদী (র.) তাফহীমুল কুরআনে আয়াতগুলোর যে উর্দু তরজমা করেছেন, বাংলায় 
তার ভাবের অনুবাদ করতে গিয়ে নিম্নরূপ ব্যতিক্রম হয়েছে ঃ 

(১) কোথাও কথা পরিষ্কার করার জন্য বন্ধনীর মধ্যে এমন কথা যোগ করা হয়েছে, যা 

| 

5578 পেয়ে মূল আরবির সাথে মিল রেখে এমন বাংলা 
শব্দ ব্যবহার করা হয়েছে, যা তাফহীমের এ উর্দু শব্দের অনুবাদ নয়। 

(৩) Bf অনুবাদে যে শব্দ মূল আরবি থেকে অতিরিক্ত ব্যবহার করা হয়েছে, তার অনুবাদ 
বন্ধনীর ভেতর রাখা হয়েছে, যাতে মূল আরবির অতিরিক্ত কথাটুকু চিহ্নিত করা যায়। এতে মূল 
আরবির সাথে অনুবাদের মিল তালাশ করা পাঠকদের জন্য সহজ হবে। অনুবাদে বন্ধনীর 
কথাগুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে পাঠক বন্ধনীর কথাগুলো সহ একটানা পড়ে যেতে 
পারে। 

(8) উর্দু অনুবাদের সাথে বাংলা অনুবাদে আরো কিছু পার্থক্য আছে। কিন্তু তাতে ভাবের মধ্যে 
সামান্য পার্থক্যও হয়নি । যেমন ঃ . 

ক) সুরা আত্‌ তীনের শুরুতে উর্দু তরজমায় ‘কসম’ কথাটি একবার মাত্র লেখা হয়েছে। 
কুরআনে চার বার কসম বলা হয়েছে। কিন্তু বাংলায় তিনবার লেখা হয়েছে। 

খ) উর্দূতে বন্ধনী দিয়ে যত জায়গায় কুরআনের শব্দের অতিরিক্ত কথা লেখা হয়েছে, তার 
মধ্যে কোন কোন জায়গায় বাংলা অনুবাদে এ অতিরিক্ত কথা লেখা প্রয়োজন মনে হয়নি। 

(৫) তাফহীম থেকে শুধু কুরআনের আয়াতের অনুবাদই আমি করেছি। আর তরজমায়ে 


www.pathagar.com 


জ 


কুরআন মজীদের টীকাগুলোর অনুবাদ এতে জুড়ে দিয়েছি। সূরার ভূমিকায় “আলোচনার ধারা” 
নামে যে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়েছি, তা মূলত তাফহীমুল কুরআনের তাফসীরেরই সার-সংক্ষেপ। এ 
অংশটুকু অনুদিত নয়, সম্পাদিত। অবশ্য এতে মূল লেখকের কথাকে আরও সহজবোধ্য করার 
জন্য দু’ এক কথা আমার পক্ষ থেকেও শামিল করে দিয়েছি। 


সূরা ফাতিহা সম্পর্কে 

আমপারার এ তাফসীরে সূরা ফাতিহাও শামিল করা হলো। যদিও এ সূরাটি আমপারার অংশ 
নয়, তবু এর গুরুত্বের কারণে শুরুতেই এর আলোচনা করা দরকার মনে করেছি। আমপারার 
তাফসীরের বেলায় তাফহীমুল কুরআনের সার-সংক্ষেপ পেশ করার চেষ্টা করেছি। কিন্তু সূরা 
ফাতিহার বেলায় এর উল্টো ব্যাপার ঘটেছে। তাফহীমে সূরা ফাতিহার তাফসীর খুবই সংক্ষেপ। 
আমি এ সূরাটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, যা তাফহীমে নেই। 

সূরা ফাতিহা-ই হলো কুরআনের সার ৷ তাই এ সূরাটি সম্পর্কে মনের সব আবেগই উজাড় 
করে পেশ করা কর্তব্য মনে করেছি। আল্লাহ পাকের সাথে বান্দার সঠিক সম্পর্ক এ সুরার মাধ্যমে 
কায়েম হলেই আশা করা যায় যে, কুরআন বুঝা সহজ হবে। 


টীকা সম্পর্কে 

তরজমায়ে কুরআন মজীদে যে ফুটনোট বা টীকা লেখা আছে, এর অনুবাদেও মূল কিতাবের 
টীকার নম্বর অনুযায়ীই সাজানো হয়েছে। কিন্তু কোথাও আমি অতিরিক্ত টীকা দেয়া দরকার মনে 
করেছি। আমার দেয়া টীকার সংকেত সংখ্যা অংকে না দিয়ে (ork) চিহ্ন দ্বারা দেয়া হয়েছে, 
যাতে মূল কিতাবের টীকা থেকে এগুলো আলাদাভাবে চেনা যায়। 

আমি অতিরিক্ত টীকার যে ব্যাখ্যা লিখেছি, তা তাফহীমুল কুরআনের তাফসীর থেকেই 
নিয়েছি। যেখানে এসব টীকার অভাবে আয়াতের অর্থ বুঝা যায় না, সেখানেই অতিরিক্ত টাকা 
দিয়েছি। | | 

তাফহীমুল কুরআন উর্দু ভাষায় লিখিত এবং অতি উন্নতমানের সাহিত্য হিসাবে স্বীকৃত | 
প্রত্যেক ভাষারই বিশেষ পরিভাষা ও মুহাবারা (বাক-পদ্ধতি) থাকে। এসবের শাব্দিক তরজমা 
যেখানে মানানসই ও শোভন হবে না বলে মনে করেছি, সেখানে বাংলা ভাষায় প্রচলিত ভাবার্থ 
দিয়েছি । 

উপরিউক্ত কয়টি ব্যতিক্রম সত্বেও এ অনুবাদ চিন্তা ও ভাবের দিক দিয়ে তাফহীমুল 
কুরআনেরই বিশ্বস্ত ভাষান্তর বলে আমার ধারণা | বাংলাভাষী মুসলিম জনগণের কাছে আল্লাহর 
মহান বাণী পৌছাবার যে বিরাট আশা নিয়ে এ কাজে হাত দেবার সাহস করেছি, তাতে সত্যিকার 
সফলতা মহান মনিবের কাছেই কামনা করি । এ বিষয়ে পাঠক-পাঠিকাদের নিকট ও সুপরামর্শের 
আবেদন জানাই। 


এ সংক্ষিপ্ত তাফসীর পড়ার নিয়ম 
প্রত্যেক সুরার ভূমিকায় সূরার নাম, নাযিলের সময়, আলোচ্য বিষয় ও নাযিলের পরিবেশ 
AAS পড়ার পর সূরার তরজমার সাথে “আলোচনার ধারা” মিলিয়ে পড়তে হবে । আলোচনার 


www.pathagar.com 


a 


ধারায় সূরাটিকে কয়েকটি পয়েন্টে ভাগ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেয়া হয়েছে। এর এক একটি 
পয়েন্টে যে কয়টি আয়াতের সারকথা লেখা আছে, সে আয়াতগুলোর তরজমা পড়ার পর 
' আলোচনার ধারায় লিখিত ব্যাখ্যা পড়লে বুঝতে সহজ হবে | তরজমার সাথে আলোচনা মিলিয়ে 
না পড়লে সুরার আসল কথা পরিষ্কার হবে না। 


ট্রেনসলিটারেশন (এক ভাষার অক্ষর অন্য ভাষায় প্রকাশ করা) 

আরবিতে এমন কতক অক্ষর আছে, যার উচ্চারণ প্রকাশ করার জন্য বাংলায় কোন অক্ষর 
নেই। যেমন আরবিতে € ও ১5 এর চারটি অক্ষরকে বাংলায় ‘জ’ বা ‘য’ দ্বারা প্রকাশ করা 
হয়। অথচ ‘জাল’ ও ‘যা’ বলতে এ দুটো অক্ষরের উচ্চারণ £ এর মতই করা হয়। তাহলে বাকী 
তিনটি আরবি অক্ষরের উচ্চারণ বাংলায় কিভাবে লেখা হবে? আরবিতে =, ০ ০১০ এ তিনটি 
অক্ষরের উচ্চারণ বাংলায় একমাত্র “স' দিয়েই করতে হয়। 


আরবি বাংলা বাং 
Cc জজ pei! আল-ফাজর 
: q Sie আযাব 
য 1১194 আয-যিলযাল 
রম q HL lb যুলুম, যালিম 
স <I আল-কাওসার 
ue স al আল-আসর 
ti য ৮৬৭৪ ওয়ু 


আরবিতে স্বরবর্ণ মাত্র তিনটি আছে | আলিফ, ওয়াও এবং ইয়া | বাংলায় এ তিনটির উচ্চারণ 
হবে, আ, ও, ই। বাংলায় এসবের অর্ধেক উচ্চারণও আছে- যেমন অ, উ, এ। কিন্তু আরবিতে 
অর্ধ-উচ্চারণ নেই । আরবি ও বাংলায় উচ্চারণের এ পার্থক্যের কারণে বহু আরবি শব্দের বাং 
উচ্চারণ অশুদ্ধ হয়ে যায় । এ জাতীয় কিছু শব্দের উদাহরণ দিচ্ছি- 


আরবি বাংলা ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ 
iS. wat মাক্কা 
২০0 কেয়ামত কিয়ামাত 
৯১৯] আখেরাত আখিরাত 
১০৯৩5 তওহিদ তাওহীদ 
২1৮০ রেসালাত রিসালাত 
০১৪ কোরআন কুরআন 


আমার লেখায় আরবি উচ্চারণ অনুযায়ীই বাংলায় লিখেছি। 


এসব গুরুত্বপূর্ণ শব্দ ও পরিভাষার উচ্চারণ কুরআনে যেমন আছে, বাংলায়ও সে রকম হওয়া 
উচিত বলেই আমি মনে করি। বাংলায় প্রচলিত অশুদ্ধ বানানে অভ্যস্ত হবার দরুন প্রথম প্রথম 


www.pathagar.com 


& 


কিছু অসুবিধা বোধ করলেও শুদ্ধ উচ্চারণের আকর্ষণের ফলে পাঠকগণ এ বানান পছন্দ করবেন 
বলেই আশা করি। 


আমপারা এবং কুরআন মজীদের বহু সূরায় কয়েকটি শব্দ এমন আছে, যার বিভিন্ন রকম অর্থ 
করা হয়ে থাকে । এসব আরবি শব্দের বেশীর ভাগই উর্দূতেও ব্যবহার হয়। 

তাই যারা বাংলায় অনুবাদ করেছেন, তারা বিভিন্নভাবে অর্থ করেছেন। আমি এ সব শব্দের 
যে ভাবে অর্থ করেছি, তার যুক্তি বুঝাবার জন্য এখানে সে বিষয়ে আলোচনা করার প্রয়োজন মনে 
করছি। 

(১) 21 ১৬: এখানে দ্বীন মানে 51১৯ বাংলায় প্রতিদানই এর সঠিক অনুবাদ। অর্থাৎ 
বদলা দেবার দিন বা বিচার দিবস | সহজ বাংলায় প্রতিদানের জায়গায় আমি লিখেছি বদলা | 
৮1১৯ অর্থও বদলা | ) 

(2) এ।১১1। আদরাকা মানে তোমাকে জানাল বা সতর্ক করল। মা আদরাকা অর্থ কিসে 
তোমাকে জানাল | তাফহীমুল কুরআনে অনুবাদ করা হয়েছে- তুমি কী জান? কী এর স্থলে কি 
লিখলে অর্থ সঠিক হয় না। ‘তুমি কী জান’ মানে What do you know? আর “তুমি কি জান’ 
মানে Do you know? তাফহীমে What do you know অর্থ করা হয়েছে। 

(৩) Vis শব্দটির অর্থ বিভিন্ন রকম, করা হয়েছে, উ্দূতে ঝুঠলায়া লেখা হয়েছে। এর অর্থ 
মিথ্যা সাব্যস্ত করেছে, মিথ্যা বলে প্রকাশ করেছে, মিথ্যা মনে করেছে ইত্যাদি অর্থ বিভিন্ন 
অনুবাদে পাওয়া যায়। আমি শেষ পর্যন্ত ‘মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে’ অর্থই পূর্ণ অর্থ প্রকাশক 
বলে মনে করেছি। 

এ শব্দটির আর একটি অর্থ করা হয় “মানতে অস্বীকার করেছে | আমি স্থান বিশেষে এ 
অর্থও লিখেছি। 

(8) 1 এর অর্থ নিদর্শন, হুকুম, কুরআনের বাক্য | অবস্থা ভেদে এসব অর্থই HVS | 

(৫) ১৯। এর অর্থ পারিশ্রমিক, সাওয়াব, বদলা বা প্রতিদান । পুরস্কার অর্থেও ব্যবহার হয়। 
কুরআনে মোহরানার অর্থেও ব্যবহার করা হয়েছে। ১৯ অর্থ ভাল ও মন্দ উভয় রকম প্রতিদানই 
বুঝায়, কিন্তু a) কেবল ভাল প্রতিদান বা পুরস্কারকেই বুঝায় | 


অনুবাদে আরবি ও উর্দূ শব্দের ব্যবহার 

আমপারার অনুবাদে বহু আরবি ও উর্দু শব্দ ব্যবহার করা হয়েছে । এসবের শাব্দিক ও 
পারিভাষিক অর্থ পরিশিষ্ট হিসাবে বই-এর শেষ দিকে দেয়া হয়েছে । আশা করি, এ দ্বারা আরবি 
ভাষা সম্পর্কে যারা কিছু জ্ঞান রাখেন, তারাও উপকৃত হবেন। আল্লাহ পাক লেখক, অনুবাদক, 
পাঠক ও পাঠিকা সবাইকে কুরআনের বরকত দান করুন। 


গোলাম আযম 
যোগাযোগ ঠিকানা ঃ যিলক্বাদ, ১৪০২ হিজরী 
১১৯, কাজী অফিস লেন আগষ্ট, ১৯৮২ ঈসায়ী 


মগবাজার, ঢাকা-১২১৭ ভাদ্র, ১৩৮৯ AE | 


www.pathagar.com 


দ্বিতীয় সংস্করণ সম্পর্কে 


অনুবাদ করার সময় অল্প-শিক্ষিত সাধারণ পাঠক-পাঠিকার বুঝবার উপযোগী সহজ বাং 
শব্দ তালাশ করতে গিয়ে এবং কঠিন শব্দ এড়িয়ে চলতে চেষ্টা করার ফলে, মাঝে মাঝে এমন 
শব্দও ব্যবহার করতে হয়েছে, যা আমার কাছেও পুরোপুরি পছন্দসই মনে হয়নি। তাছাড়া By 
অনুবাদ থেকে বাংলায় তরজমা করতে গিয়ে সব জায়গায় মূল আরবির দিকে খেয়াল রাখা সম্ভব 
হয়নি। ফলে কোথাও কোথাও বহুবচনের জায়গায় একবচন লেখা হয়ে গিয়েছিল। তাফহীমুল 
কুরআনে যে উর্দু তরজমা করা হয়েছে এর ভাব ঠিক রেখেই বাংলায় সেভাবে প্রকাশ করতে চেষ্টা 
করেছি। কিন্তু এক ভাষা থেকে অন্য ভাষায় ভাব প্রকাশ করতে স্বাভাবিকভাবেই ভাষাগত কিছু 
পার্থক্য চোখে পড়ে । 

প্রথম সংস্করণ প্রকাশিত হবার পর কিছুসংখ্যক পাঠকের দৃষ্টিতে এ জাতীয় ভুল ও বেমিল ধরা 
পড়েছে। তারা কেউ মৌখিকভাবে এবং অনেকে লিখিতভাবে সংশোধনের উদ্দেশ্যে আমাকে 
পরামর্শ দিয়েছেন। এমনকি যারা বিদ্বেষাত্মক ভাষায় এবং জনগণকে ক্ষেপাবার উদ্দেশ্যে পত্রিকায় 
বিবৃতি দিয়েছেন, তাদের সমালোচনা থেকেও আমি উপকৃত হয়েছি। আমি এসব ধরনের পাঠকের 
প্রতিই আন্তরিক শুকরিয়া জানাই | 

এসব ভুল যদিও এমন পর্যায়ের ছিল না যার ফলে কুরআনের অর্থ বিকৃত হয়, তবু একটি 
সংশোধনপত্র ছাপিয়ে অবিকৃত ও অবিলিকৃত কপিতে লাগিয়ে দেয়া হয়েছে। যেগুলো বিলি ও 
বিক্রি হয়েছে, সে সবের জন্যও অতিরিক্ত সংশোধনপত্র ছাপানো হয়েছে এবং যথাস্থানে পৌছাবার 
সাধ্যমত চেষ্টা করা হয়েছে। 

দ্বিতীয় সংঙ্করণকে এ সমস্ত ভুল থেকে সংশোধন করার যে চেষ্টা করা হয়েছে, তারপরও যদি 
কারো চোখে কোন ভুল ধরা পড়ে, তাহলে আমাকে জানাবার জন্য আবেদন জানাই ৷ আল্লাহ পাক 
অনিচ্ছাকৃত ভুল মাফ করেন। এটাই সান্ত্বনার বিষয় | তবু কুরআনের অনুবাদে যাতে কোন ভুল 
না থাকে, সেদিকে বিশেষ খেয়াল রাখার প্রয়োজনেই দ্বিতীয় সংস্করণের বেলায় আরও বেশী 
সাবধানতা অবলম্বন করেছি। 


ভাষা বেশী সহজ হবার অভিযোগ 


কোন কোন পাঠক জানিয়েছেন যে আমার অনুবাদের ভাষা খুব বেশী সহজ ও সাধারণ হয়ে 
গেছে। অর্থাৎ তাদের মতে এতটা সহজ ভাষা না হলেই ভাল হতো। যারা কঠোর ভাষায় 


www.pathagar.com 


3 


সমালোচনা করেছেন, তারা মন্তব্য করেছেন যে এতে নাকি কুরআনের “সাহিত্যিক মানের 
অবমূল্যায়ন” করা হয়েছে। এ অভিযোগ পেয়ে আমি আল্লাহর নিকট শুকরিয়া জানাই। সহজ 
ভাষায় লেখার যে উদ্দেশ্য ছিল, তা বোধ হয় তিনি সফল করেছেন৷ আলহামদু লিন্লাহ। 

সহজ ও সাধারণের উপযোগী ভাষায় কুরআন পাকের ভাব প্রকাশ করার যে উদ্দেশ্যে আমি 
এ অনুবাদে হাত দিয়েছি, তার সাথে এসব সম্মানিত অভিযোগকারীদের মূল্যবান মতের মিল না 
হওয়ায় আমি বিস্মিত হইনি। সাহিত্যিক মানের দোহাই দিয়ে কঠিন বাংলাভাষায় কৃত কুরআনের 
অনুবাদ নিয়ে যারা তৃপ্তি ও গৌরব বোধ করেন, তাদের প্রয়োজন মিটাবার জন্য আমি অনুবাদ 
করিনি | সাহিত্য সৃষ্টিও আমার লক্ষ্য নয়। যারা কোনরকমে বাংলাভাষা পড়তে পারেন, সেই 
সাধারণ পাঠক-পাঠিকাদের কাছে কুরআনের আলো পৌছাবার উদ্দেশ্যেই আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা | 
আল্লাহ পাক এ গুনাহগারের এ উদ্দেশ্য, পূরণ করুন- এটাই আন্তরিক বাসনা | 


আমি কুরআনের অনুবাদক নই 


আমি স্পষ্ট ভাষায় সবার খেদমতে আরয করতে চাই যে, আমাকে কেউ কুরআনের অনুবাদক 
মনে করবেন না। আমি তাফহীমুল কুরআন থেকে অনুবাদ করতে চেষ্টা করেছি । আমি একটি উর্দু 
অনুবাদের অনুবাদক মাত্র | বাংলা ভাষায় কুরআন পাকের যতগুলো অনুবাদ পাওয়া যায়, তাদের 
ভাব ও ভাষায় এত পার্থক্য লক্ষ্য করেছি যে, কুরআনের সরাসরি তরজমা করার কোন সাহসই 
আমি পাই না। এ কারণেই কোন ভাষার কোন অনুঘাদই কুরআনের মর্যাদা পেতে পারে না। 
কুরআন শুধু আরবি ভাষায় রচিত। এর কোন অনুবাদই কুরআন নয়, কুরআনের অনুবাদ মাত্র | 


www.pathagar.com 


সুরা আল-ফাতিহা 

নাম ঃ ফাতিহা অর্থ যা দিয়ে খোলা হয় বা শুরু করা হয়। কুরআন শরীফের পয়লা সূরা 
হিসাবে এর এ নাম রাখা হয়েছে। এ সুরা দিয়েই কুরআন শুরু করা হয়েছে। সাধারণত সূরার 
কোন একটি শব্দের ভিত্তিতে প্রায় সব সুরারই নামকরণ করা হয়েছে। একমাত্র দুটো সূরার নাম 
এমন শব্দে রাখা হয়েছে, যা এ সূরায় নেই । একটি সূরা ফাতিহা আর একটি সূরা ইখলাস | 

নাযিলের সময় ঃ নবুওয়াতের প্রথম দিকেই এ সূরাটি নাযিল হয়। পরিপূর্ণ সূরা হিসাবে এ 
সূরাই প্রথম নাযিল হয়েছে। এর আগে সূরা আলাক, মুয্যাম্মিল ও মুদ্দাস্সির-এ তিনটি সূরার 
পয়লা কয়েকটি আয়াত নাযিল হলেও সূরা ফাতিহার পূর্বে আর কোন পূর্ণ সুরা নাযিল হয়নি | 

আলোচ্য বিষয় ৪ এমন এক দোয়া, যা কুরআন পড়া শুরু করার সময় পড়া উচিত। 

নাযিলের পরিবেশ 8 (এ লেখাটুকু মূল লেখকের নয়-অনুবাদকের) 

রাসূল (সা.) যে সমাজে পয়দা হয়েছিলেন, সেখানে যত মন্দ রীতি-নীতি ও কাজ-কর্ম চালু 
ছিল, তা তিনি পছন্দ করতেন না। তাই ছোট বয়স থেকেই অন্য সবার চেয়ে তার স্বভাব-চরিত্র 
ও চাল-চলন আলাদা ধরনের ছিল। আল্লাহ পাক যেহেতু সব মানুষকেই কোন্টা ভাল ও কোন্টা 
মন্দ, তা মোটামুটি বুঝবার তাওফীক দিয়েছেন, সেহেতু মাক্কাবাসীরা যত খারাপ কাজই করুক 
রাসূল (সা.) এর চরিত্রের প্রশংসা করতো | 

যে বয়সে মানুষ ভাল-মন্দ বুঝতে পারে, সে বয়স থেকেই সমাজে যা কিছু খারাপ দেখতেন, 
তা তিনি অপছন্দ করতেন। বয়স বাড়ার সাথে সাথে তার পবিত্র মন সমস্ত মন্দের বিরুদ্ধে 
বিদ্রোহী হয়ে ato | তাই তরুণ বয়সেই তিনি সম-বয়সীদের নিয়ে “হিলফুল ফুযুল'১ নামক 
একটি সমিতিতে শরীক হয়ে সমাজ-সেবার কাজ শুরু করেন। বিধবা ও ইয়াতীমকে সাহায্য 
করা, ঝগড়া-বিবাদ মিটিয়ে দেয়া, যুলুম করা থেকে ফিরিয়ে রাখা, আমানত রক্ষা করা, সত্য 
কথা বলা এবং এ জাতীয় অনেক কাজ তিনি এ সমিতির মাধ্যমে করতে থাকলেন। এসব 
কাজের ফলে সবাই রাসূল (সা.)-কে “'আস-সাদিক' ও “আল-আমীন' অর্থাৎ একমাত্র সত্যবাদী ও 
একমাত্র আমানতদার বলে প্রশংসা করতে লাগলো । 

সমাজকে ভাল করা এবং সমাজের মন্দ দূর করার চেষ্টা করতে গিয়ে তিনি কয়েকটি কথা 
বুঝতে পারলেন ঃ 
১। 'হিলফুল ফুযুল’ সমিতির মাধ্যমে যুবক বয়সেই মুহাম্মাদ (সা.)-এর সেবার মনোভাব বিকাশ লাভ করে। 

তাই রাসূল (সা.)-এর জীবনে এ সমিতির গুরুত্ব যথেষ্ট । এ সমিতির ইতিহাস ও এর নামকরণ সম্পর্কে 

সঠিক ধারণা থাকা দরকার । এ সমিতিটি রাসূল (সা.) গঠন করেননি | সমিতিটি আগেই গঠিত হয়েছিল | 

এতে রাসূল (সা.) যোগদান করার পর এর কাজের প্রকাশ হয় এবং সমিতির জনপ্রিয়তা বেড়ে 

যায়। ফাদল ইবনে ফুদালা, ফাদল ইবনে বিদায়াহ, ফুদাইল ইবনে হারিস, ফুদাইল ইবনে শারায়াহ, ফাদল 

ইবনে কুযায়াহ এ সমিতি গঠন করেন | তাদের প্রত্যেকের নামই ফাদল বা ফুদাইল ছিল। এর মূল শব্দ 

৯৪ এবং এর বহুবচন J es (ফুদুল)। এরা সমাজ সেবার উদ্দেশ্যে একটি চুক্তিতে আবদ্ধ হয়। 

আরবিতে চুক্তিকে Tal. (হিলফ) বলা হয়। সুতরাং “হিলফুল ফুদুল' মানে হলো ফাদল নামধারী 

কয়েকজনের চুক্তি। 


www.pathagar.com 


(১) সমাজের অসৎ নেতা, কর্তা, ধনী ও প্রভাবশালীদের মন্দ চরিত্রের কারণেই সমাজে এত 
খারাবী চালু আছে। 

(2) তাদের অন্যায়, অবিচার, শোষণ ও যুলুমের ফলেই সমাজে এত অশান্তি ও দুঃখ দেখা 
যায়। 

(৩) সাধারণ মানুষ যালিম নেতাদের তৈরি আইন ও নিয়ম-কানুনে এমনভাবে বাঁধা যে, 
এসব মুসীবত থেকে মুক্তির কোন পথই তারা পাচ্ছে না। 

এসব কথা রাসূল (সা.)-এর দরদী মনকে পেরেশান করতে লাগলো | কি করে সমাজকে 
সংশোধন করা যায় এবং কিভাবে মানুষের অশান্তি ও দুঃখ দূর করা যায় এ চিন্তা তাকে অস্থির 
করে তুললো | অনেক সময় তিনি একা একা কোন নিরিবিলি জায়গায় এসব নিয়ে চিন্তা করতেন, 
নীরবে আল্লাহকে ডাকতেন এবং দোয়া করতেন | এতে তার চিন্তা ও পেরেশানী আরও বেড়ে 
গেলো। শেষ দিকে তিনি মাক্কার বাইরে মিনার নিকটে একটি উচু পাহাড়ের উপরের এক গুহায় 
বসে ভাবতেন, আর আল্লাহর কাছে ধরনা দিতেন। 

যে পাহাড়ের গুহায় তিনি বসতেন, তা পাথরের তৈরি এবং গুহাটিতে ঢুকবার পথটুকু সরু । 
গুহার চারপাশই পাথরে ঘেরা | কিন্তু আশ্চর্যের বিষয় যে, গুহার ভেতর বসলে সামনে কয়েক 
ইঞ্চি জায়গা এতটুকু ফাকা আছে যে, সেখান থেকে দু'মাইল দূরে কা'বা ঘর স্পষ্ট দেখা যায়। 
অবশ্য আজকাল কা'বা শরীফের চারপাশের উঁচু দালানের জন্য এ গুহা থেকে কা'বা ঘর চোখে 
পড়ে না। কিন্তু কা’বার চারপাশের বায়তুল হারামের মাসজিদ ও মিনার দেখা যায়। 

এ গুহাটিকেই ‘হেরা গুহা” বলে | আর পাহাড়টিকে জাবালুন নূর বা ‘আলোর পাহাড়’ বলা 
হয়। কিছু দিন রাসূল (সা.) এভাবে আল্লাহর কাছে ধরনা দিতে থাকলেন | মাঝে মাঝে একসাথে 
কয়েকদিন গুহাতেই কাটাতেন এবং হযরত খাদীজা (রা.) খাবার ও পানি দিয়ে যেতেন। ক্রমে 
ক্রমে গুহায় একটানা থাকার সময়টা আরও লম্বা হতে লাগলো । যতই দিন যায়, রাসূল 
(সা.)-এর দরদী মনের অস্থিরতা আরও বেড়ে চলে | 

দীর্ঘ কয়েক মাস বৃষ্টি না হবার ফলে চৈত্র মাসে যেমন পিপাসায় মাঠ ফেটে বৃষ্টির পানির 
জন্য হা-হুতাশ করতে থাকে, মানব সমাজের অশান্তি কিভাবে দূর করা যায় সে চিন্তায় রাসূল 
(সা.)-এর অনুভূতিশীল মন তেমনি কাতরভাবে আল্লাহর কাছে পথের দিশা চাইতে লাগলো | 

এমন অবস্থা ও পরিবেশেই সর্বপ্রথম জিবরাঈল (আ.) চৈত্র মাসের আকাঙ্কিত বৃষ্টির মতো 
ওহী নিয়ে হাযির হন। সূরা 'আলাকে'র পয়লা পাঁচটি আয়াত হেরা গুহায়ই নাযিল হয়। হঠাৎ 
এত বড় ঘটনায় রাসূল (সা.) ঘাবড়ে যান। কিন্তু তবু বেশ কিছুদিন ওহী না আসায় তিনি অস্থির 
হয়ে পড়েন। তখন সুরা 'মুদ্দাস্সিরে'র পয়লা সাতটি আয়াতে তাকে রাসূল হিসাবে প্রাথমিক 
দায়িত্ব দেয়া হয়। আরও কিছু পরে সূরা “মুয্যাম্মিলে'র পয়লা কয়েকটি আয়াতে তাকে শেষ 
রাতে উঠে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সাথে ঘনিষ্ঠ হবার হিদায়াত দেয়া হয়৷ 


www.pathagar.com 


এভাবে কয়েক কিস্তি কয়েকটি সূরার অংশ নাযিলের পর রাসূল (সা.) যখন ওহীর সাথে 
পরিচিত হলেন, জিবরাঈল (আ.)-এর কয়েকবার আগমনে মনের প্রাথমিক ভয় ও বিব্রত ভাব 
যখন দূর হয়ে গেল এবং নবুওয়াতের মহান ও বিরাট দায়িত্ব যখন ঠিকভাবে বুঝে নিলেন, তখনই 
পরিপূর্ণ সূরা হিসাবে সূরা ফাতিহা প্রথম একপশলা বৃষ্টির মতো নাযিল হয়। সমাজের দুরবস্থা ও 
মানুষের অশান্তি দূর করার যে ওষুধ তিনি এতদিন অস্থিরভাবে তালাশ করছিলেন, সে আকাঙ্ক্ষিত 
জিনিসের খোজ তিনি এ সূরাটিতে পেয়ে গেলেন। 

আলোচনার ধারা ঃ মানুষ স্বাভাবিকভাবে এ জিনিসের জন্য দোয়া করে, যার অভাব সে 
বোধ করে এবং যার কামনা-বাসনা তার দিলে আছে । আর তার কাছেই সে দোয়া করে, ধার 
সম্পর্কে সে মনে করে যে, তিনি এ জিনিসটি দেবার ক্ষমতা রাখেন | কুরআনের শুরুতে এ দোয়া 
শেখাবার মাধ্যমে মানুষকে নির্দেশ দেয়া হয়েছে যে, তারা যেন সঠিক পথ পাওয়ার উদ্দেশ্যেই এ 
কিতাবখানা পড়ে, সত্য তালাশের মনোভাব নিয়েই যেন পড়ে এবং নির্ভুল জ্ঞানের উৎস যে 
একমাত্র আল্লাহ- একথা খেয়াল করে তারই কাছে পথ দেখাবার দরখাস্ত করে যেন এ 
কিতাবখানা পড়া শুরু করে। 


এটুকু বুঝবার পর একথা পরিষ্কার হয়ে যায় যে, সূরা ফাতিহা ও বাকী কুরআন শরীফের 
সম্পর্ক কোন বই এবং এর ভূমিকার মতো নয়। বরং এ সম্পর্ক হলো দোয়া ও দোয়ার জওয়াবের 
মতো | সূরা ফাতিহা বান্দাহর পক্ষ থেকে একটি দোয়া, আর গোটা কুরআন আল্লাহর পক্ষ থেকে 
এ দোয়ার জওয়াব | বান্দাহ দোয়া করছে, “হে প্রভু! আমাদেরকে সঠিক পথ দেখাও 1” এর 
জওয়াবে মনিব গোটা কুরআন বান্দাহর সামনে রেখে দিয়ে যেন বলছেন, “তোমরা যে হিদায়াত 
ও পথ-প্রদর্শনের জন্য আমার কাছে দরখাস্ত করেছ এ কুরআনই সেই হিদায়াত ও পথ |” 
সূরা ফাতিহা সম্পর্কে আরও কতক জরুরী কথা (এ অংশটুকুও অনুবাদকের লেখা) £ 
১। সুরা ফাতিহা শুধু একটি দোয়া নয়- শ্রেষ্ঠতম দোয়া ৷ মানুষের সব চাওয়ার বড় চাওয়াই 
এখানে শেখানো হয়েছে | “সিরাতুল মুস্তাকীম”ই মানুষের পার্থিব লক্ষ্যবিন্দ্ু। এ পথে চলা মানে 
আল্লাহর নিয়ামতে ডুবে থাকা এবং আল্লাহর গযব ও গুমরাহী থেকে বেঁচে থাকা । কুরআন ও 
হাদীসে যত দোয়া শেখানো হয়েছে সবই সূরা ফাতিহার ব্যাখ্যা | এ সুরাটি এমন একটি সামগ্রিক 
দোয়া- যা দ্বারা এতে একসাথে সব কিছু চাওয়া হয়েছে। 
২। দোয়া ও চাওয়া বললে তিনটি কথা বুঝা যায় ঃ 
(ক) কারো কাছে দোয়া করা হচ্ছে বা চাওয়া হচ্ছে। 
(খ) কেউ দোয়া করছে বা চাচ্ছে। 
(গ) দোয়াপ্রার্থী কোন কিছু চাচ্ছে। 
সুরা ফাতিহায় আসলে এ তিনটি কথাই আছে। পয়লা তিন আয়াতে শেখানো হয়েছে যে, 
“কার কাছে চাইতে হবে ।” এর পরের আয়াতটিতে জানান হয়েছে যে, যারা দোয়া করবে, 


www.pathagar.com 


তাদের মধ্যে কি কি গুণ থাকতে হবে মানে, কারা চাইলে পাবে। বাকী আয়াতগুলোতে বলা 
হয়েছে, কোন্‌ জিনিস চাইতে হবে | মোটকথা, কার কাছে চাইতে হবে, কারা চাইলে পাবে এবং 
কী চাইতে হবে, এ তিনটি কথাই মানব জাতিকে এ সুরায় শেখানো হয়েছে। 

© | রাসূল (সো.) এ সূরায় কী শিক্ষা পেলেন $ (ক) প্রথম কয়টি আয়াতে রাসূল (সা.)-কে 
বলা হয়েছে, “হে রাসূল! আপনি সমাজের কল্যাণ ও মানুষের সুখ-শান্তির জন্য পেরেশান হয়ে যে 
পথ তালাশ করছেন, তা অন্য কোথাও পাওয়া যাবে না। সে পথ একমাত্র তিনিই দেখাতে 
পারেন, যিনি সমস্ত সৃষ্টির ‘রব’ হিসাবে সবার অভাব পূরণ করেন, যিনি সবচেয়ে দয়াময় এবং 
যিনি শেষ বিচরের দিনের মালিক। যিনি গোটা সৃষ্টি অভাব পূরণ করেন, মানব জাতির 
হিদায়াতের অভাবও শুধু তিনিই পূরণ করতে পারেন | আর মানুষের শুধু দুনিয়ার দুঃখ দূর করার 
চিন্তা করলেই চলবে না, মরণের পরও যাতে মানুষ সুখ পায়, সে ভাবনাও থাকতে হবে। তাই 
যিনি দুনিয়া ও আখিরাতের মালিক, তিনিই সত্যিকার শান্তির পথ দেখাবার যোগ্য- অন্য কেউ 
নয়। 

হে রাসূল! আপনি সেই মহান রবের কাছেই এ পথ পাবেন, যা এদ্দিন হয়রান হয়ে তালাশ 
করছেন। তারই নাম আল্লাহ এবং সমস্ত প্রশংসা একমাত্র তারই জন্য | যা কিছু ভাল, যা কিছু 
সুন্দর, যার মধ্যে যত গুণ- এসব যে আল্লাহ পয়দা করেছেন সকল প্রশংসা তারই প্রাপ্য | গুণ, 
সৌন্দর্য ও কল্যাণ সৃষ্টি জগতে যার যার মধ্যে দেখা যায়, তারা কেউ এসব সৃষ্টি করেনি | তাই 
প্রশংসার বাহাদুরী তাদের পাওনা হতে পারে না। সুন্দর মানুষ, মিষ্টি ফল, মধুর চাদ ইত্যাদি যিনি 
পয়দা করেছেন, বাহাদুরী একমাত্র তারই | তাই প্রশংসার মতো যা-ই পাওয়া যায় একমাত্র 
“আলহামদু লিল্লাহ্‌” বলাই সবার কর্তব্য | 

(খ) “আমরা শুধু তোমারই দাসতৃ করি ও তোমারই কাছে সাহায্য চাই”- এ আয়াতটিতে 
বলা হয়েছে যে, “হে রাসূল! যে জিনিস আপনি চাচ্ছেন, তা পেতে হলে কয়েকটি শর্ত পূরণ 
করতে হবে। সমাজের সংশোধন ও মানুষের কল্যাণ সাধন এমন কঠিন কাজ, যা একা একা 
PAA ক্ষমতা কারো নেই। তাই আপনাকে এমন একদল লোক যোগাড় করতে হবে, যারা 
আপনার সাথে মিলে আমার দাসত্ব করবে এবং আমার সাহায্য চাইবে | 

এ আয়াতটিতে এজন্যই বহুবচনের পদ “আমরা” ব্যবহার করা হয়েছে । জামায়াতবদ্ধভাবে 
সুসংগঠিত চেষ্টা ছাড়া সমাজের কল্যাণ করা অসম্ভব | পরোক্ষভাবে এ আয়াতে এটাকেই পয়লা 
শর্ত বানানো হয়েছে। এ কাজ একা করা সম্ভব নয়। 

দু'নম্বর শর্ত হলো, মানব সমাজের হিদায়াত ও শান্তি যারা চায়, তাদেরকে পূর্ণ তাওহীদবাদী 
হতে হবে। একমাত্র আল্লাহর দাসতৃই তাদের জীবনধারা হতে হবে, আল্লাহর হুকুম ও মরমীর 
বিপরীত অন্য কোন শক্তির যারা পরওয়া করে, তারা এ কঠিন পথে চলার যোগ্য নয়। 

তিন নম্বর শর্ত হলো, যারা এ পথের পথিক, তারা সব ব্যাপারে একমাত্র আল্লাহর কাছেই 
সাহায্য চায়, তারা আর কারো মুখাপেক্ষী হয় AT | তারা আর কারো দয়া ও সহায়তার ধার ধারে 


www.pathagar.com 


না। সারা দুনিয়া তাদের বিরোধী হলেও একমাত্র আল্লাহর সাহায্যের ওপর ভরসা করে তারা 
আল্লাহর দেখানো পথে মানব সমাজকে সংশোধন করার চেষ্টা করে। 

এটাই হচ্ছে “ইকামাতে দ্বীনের’ পথ । এরই অন্য নাম আল্লাহর পথে জিহাদ । বাংলা ভাষায় 
একেই বলা হয় “ইসলামী আন্দোলন" তাই আন্দোলনের শুরুতেই রাসূল (সা.)-কে এসব শর্তও 
সূরাটিতে জানিয়ে দেয়া হয়েছে। 

(গ) শেষ কয়টি আয়াতে রাসূল (সা.)-কে অনেক মূল্যবান কথা শেখানো হয়েছে। আল্লাহর 
কাছে এ পথই চাইতে হবে, যা সরল ও মযবুত ৷ দুটো বিন্দুর মাঝখানে সরল রেখা একটাই 
হবে | আর বাকা রেখা অনেক হতে পারে । যেটা যত বাকা, সে রেখাটা ততই লম্বা। অশান্তি 
থেকে শান্তি পর্যন্ত যে সোজা পথ, তাও একটাই! আর বাকা পথের কোন সীমা-সংখ্যা নেই। 
তাই একমাত্র সিরাতুল মুস্তাকীমই চাইতে হবে। 

এরপর বলা হয়েছে যে, আল্লাহর মেহেরবানী ও নিয়ামাত পাওয়া এবং আল্লাহর গযব ও 
গুমরাহী থেকে বেঁচে থাকার নিয়তেই সিরাতুল মুস্তাকীম চাইতে হবে । সূরা নিসার ৬৯ আয়াতে 
আল্লাহ জানিয়ে দিয়েছেন যে, এ পথটিই নবী, সিদ্দীক, শহীদ ও সালিহ লোকদের পথ এবং 
তারাই নিয়ামাত পেয়েছেন। 

এ আয়াত কয়টিতে পরোক্ষভাবে আরও একটা কথা শেখানো হয়েছে যে, হে রাসূল! কোন্‌ 
পথটা সিরাতুল মুস্তাবীম, তা আপনি নিজে বাছাই করবেন না। কারণ, বাছাই করতে আপনার 
ভুল হতে পারে । আপনার তো নিয়ামাত দরকার এবং গযব ও গুমরাহী থেকে বাচা প্রয়োজন। 
তাই নিজেকে পুরাপুরি আল্লাহর নিকট সমর্পণ করুন। যে পথ তিনি দেখাবেন, সে পথেই চলুন | 
আপনার নিজস্ব মত, রুচি ও খেয়ালের দ্বারা সে পথ বাছাই না করে এঁ পথকেই সিরাতুল 
সুস্তাকীম মনে করবেন, যে পথ কুরআনে দেখানো হচ্ছে। 


সূরা ফাতিহার গুরুত্ব (এ অংশটুকুও অনুবাদকের রচনা) £ 

> | আল্লাহর পথে বান্দাহ্র ঘনিষ্ঠ সম্পর্কের সেতুবন্ধন হলো এ সুরা | বান্দাহ্‌ তার মনিবেরই 
শেখানো দোয়ার মাধ্যমে তার নিকট ধরনা দেবার এক মহা-সুযোগ পেয়েছে। এ যেন 
সরকারীভাবে দেয়া দরখাস্তের ফরমে দস্তখত করার সুযোগ যে দরখাস্ত কবুল করবে, সে-ই যদি 
দরখাস্তের ফরম পূরণ করার জন্য দেয়, তাহলে এ দরখাস্ত মনযুর হবারই পূর্ণ আশা | 

এ সূরায় রাহমান ও রাহীম হিসাবে পরিচয় দিয়ে যে দোয়া শেখানো হয়েছে এ দোয়া যাতে 
বারবার পেশ করা হয়, সেজন্য নামাযে প্রতি রাকাআতে এ সূরাটি পড়ার হুকুম করা হয়েছে। এ 
হুকুমটাও আর একটা বড় মেহেরবানী | এর মানে হলো, দরখাস্তের ফরম সত্ত্বেও ফরমটা পূরণ 
করতে যেন অবহেলা না করা হয়, সেজন্য জোর তাকীদ দেয়া হলো । 

২। কুরআন মাজীদে এ সূরার নাম দেয়া হয়েছে উম্মুল কিতাব বা কুরআনের মূল বা সার 
কথা | এ সুরার মারফতে মানুষের মন-মগয যে দৃষ্টিভঙ্গিতে গড়ে তুলবার ব্যবস্থা হয়েছে, সেটাই 


www.pathagar.com 


Cc 


কুরআনের বুনিয়াদী শিক্ষা । যার মানসিকতা এ সূরার ভিত্তিতে তৈরি হলো, সে কুরআন পাকের 
মূল স্পিরিট পেয়ে গেলো অর্থাৎ সূরা ফাতিহার প্রাণসত্তা যে পেলো কুরআনের দেখানো পথে 
চলা তার জন্যই সহজ | 

‘ইসলাম’ মানে আত্মসমর্পণ- নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর হাতে তুলে দেয়া! আর এটাই 
সুরা ফাতিহার সারকথা ও কুরআনের TSA | 

© | সূরা ফাতিহা সম্পর্কে এক হাদীসে কুদসীতে (যে হাদীসে কোন কথাকে সরাসরি আল্লাহ 
নিজে বলেছেন বলে উল্লেখ করা হয়েছে, সে হাদীসকে হাদীসে কুদসী বলা হয়।) আল্লাহ পাক 
এমন আবেগময় ভাষায় কথা বলেছেন, যা বান্দাহ্র মনে গভীর দোলা না দিয়ে পারে না। 
হাদীসখানার তরজমা নিম্নরূপ $ 

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত যে, আমি রাসূল (সা.)-কে বলতে শুনেছি, আল্লাহ 
বলেন, “কুসসিমাতিস্‌ সালাত বাইনী ও বাইনা আবদী নিসফাইন, ওয়া লিআবদী 
মা-সাআলানী ৷” “নামায আমার ও বান্দাহর মধ্যে আধাআধি ভাগ করা হয়েছে, আর আমার 
বান্দাহ্‌ আমার কাছে যা চাইলো, তা-ই তার জন্য রইলো ৷" 

“যখন বান্দাহ্‌ বলে, ‘আলহামদু লিল্লাহি রাবিবল আলামীন’, তখন আল্লাহ বলেন, 'হামিদানী 
আবদী' (আমার বান্দাহ্‌ আমার প্রশংসা করলো) | যখন বান্দাহ্‌ বলে, 'আররাহমানির রাহীম’, 
তখন আল্লাহ বলেন, 'আসনা আলাইয়া আবদী” (আমার বান্দাহ্‌ আমার গুণ গাইলো)। যখন 
বান্দাহ্‌ বলে, “মালিকি ইয়াওমিদ্দীন', তখন আল্লাহ বলেন, “মাজ্জাদানী আবদী’ (আমার বান্দাহ্‌ 
আমার গৌরব বর্ণনা করলো)। 

“যখন বান্দাহ বলে, ই-ইয়াকানা'বুদু ওয়া ই-ইয়াকানাসতাঈন”, তখন আল্লাহ বলেন, “হাযা 
বাইনা ও বাইনা আবদী, ওয়া লিআবদী মা-সাআলা" (অর্থাৎ আমার ও আমার বান্দাহর মধ্যে 
এটাই সম্পর্ক যে, সে শুধু আমারই দাসতৃ করবে এবং শুধু আমারই কাছে চাইবে, আর যা সে 
চাইবে তা-ই পাবে) ৷" 

আর বান্দাহ্‌ যখন বলে, ইহ্‌দিনাস্‌ সিরাতাল মুস্তাকীম ... ওয়া লাদ্‌দোয়াল্লীন', তখন আল্লাহ 
বলেন, “হাযা লিআবদী, ওয়া লিআবদী মা-সাআলা' (এটা আমার বান্দাহ্র জন্যই রইলো, আর 
আমার বান্দাহ্র জন্য তা-ই. যা সে চাইলো) ৷” 

এ হাদীসে মহব্বতের এমন অগ্নিকণা রয়েছে যে, বান্দাহ্র দিলে ঈমানের বারুদ থাকলে এবং 
নামাযে সূরা ফাতিহা পড়ার সময় আল্লাহর প্রাণম্পর্শী কথাগুলোর দিকে গভীর মনোযোগ দিলে 
আল্লাহর সাথে মহব্বতের এমন আগুন জ্বলে উঠবে যে, আবেগের গভীরতায় বান্দাহ্‌ মনিবের 
অতি কাছে বলে অনুভব FACS | 

এ সূরা পড়ার সময় এ হাদীসটির কথা খেয়াল থাকলে এক একটি আয়াত পড়ার পর 
আল্লাহর প্রেমময় জওয়াবটা মনের কানে শুনবার জন্য বান্দাহ্‌কে থামতেই হবে । এমন জওয়াবে 
যে তৃপ্তি ও শান্তি, তা তারাই বোধ করতে পারে, যারা আয়াতগুলো ধীরে ধীরে মজা নিয়ে পড়ে। 


www.pathagar.com 


8 | এ সূরাটি দুনিয়ার বাদশাহ্র সাথে অসহায় মানুষের এক গোপন কথাবার্তা | কিন্তু এখানে 
বাদশাহর কথাগুলো গোপনই আছে। শুধু দয়ার কাঙ্গাল মানুষের কথাগুলোই সূরাটিতে দেয়া 
হয়েছে। যেমন কোন রাজার দরবারে কোন প্রজা গিয়ে পয়লা রাজার গুণগান করে! রাজা 
জিজ্ঞেস করেন, তুমি কে? প্রজা বলে, “আর কে, আপনারই নগণ্য খাদিম ও দয়ার ভিখারী ৷ রাজা 
তখন জিজ্ঞেস করেন, তুমি কি চাও? প্রজা তখন তার আসল বাসনা জানায় | 

সূরা ফাতিহায় এমনি একটা ছবি ফুটে উঠেছে। বান্দাহ্‌ পয়লা আল্লাহর গুণগান করার পর 
আল্লাহ্‌ যেন জিজ্ঞেস করছেন, 'কে তুমি ?' বান্দাহ্‌ বিনয়ের সাথে জওয়াব দিচ্ছে, “একমাত্র 
আপনার-ই দাস, আপনার কাছেই সাহায্যপ্রার্থী।” আল্লাহ আবার বলেন, “আচ্ছা বুঝলাম, তুমি 
আমার কাছে কী চাও 2” বান্দাহ্‌ বলে, “আমাকে সঠিক পথে চালাও 1” আল্লাহ বলেন, “কোন 
পথটাকে তুমি ঠিক মনে কর ?” বান্দাহ্‌ বলে “সে পথ আমি চিনি না। শুধু এটুকু বলতে পারি 
যে, এপথে চালাও যে পথে চললে তোমার নিয়ামাত সব সময় পাওয়া যাবে, কোন সময় গযবে 
পড়ার কারণ ঘটবে না ও পথ হারিয়ে যাবার ভয় থাকবে না।” 

তখন আল্লাহ বলেন, “যদি সত্যি তুমি চাও যে, আমি তোমাকে সঠিক পথে চালাই, তাহলে 
এই নাও কুরআন | কুরআনের কথামত চল, তাহলে গযব থেকে বেঁচে থাকবে, ভুল পথে যাবার 
কোন কারণ ঘটবে না এবং দুনিয়া ও আখিরাতে আমার সন্তুষ্টি ও নিয়ামাত ভোগ করবে।” 

৫। কুরআন শরীফের শুরুতে এ সুরাটি স্থাপন করে মানব জাতিকে এ কথাই জানানো 
হয়েছে যে, সিরাতুল মুস্তাকীম আল্লাহর দেয়া এমন বিরাট নিয়ামাত যে, এটা ইখলাসের সাথে 
মনে প্রাণে পরম আকুতি নিয়ে আল্লাহর কাছে না চাইলে পাওয়া যাবে না। আল্লাহ পাক দুনিয়ায় 
বেঁচে থাকার সব প্রয়োজনীয় জিনিসই মানুষকে দিয়ে থাকেন৷ এর জন্য আল্লাহর কাছে চাওয়ার 
কোন শর্ত নেই | আল্লাহকে অস্বীকার করলে, এমনকি আল্লাহকে গালি দিলেও তিনি রিযক বন্ধ 
করবেন না। না চাওয়া সত্ত্বেও দুনিয়ার বড় বড় নিয়ামাত আল্লাহ্‌র বিদ্রোহীকেও দেয়া হয়। 

কিন্তু সিরাতুল মুস্তাকীম, হিদায়াত বা আল্লাহর দ্বীনের পথ কারো উপর চাপিয়ে দেবার 
জিনিস নয়। না চাইলে এ মহা নিয়ামাত কোন ব্যক্তি বা জাতিকে দেয়া হয় না। কোন অনিচ্ছুক 
জাতি হিদায়াত পায় না। কারণ, হিদায়াত আল্লাহর শ্রেষ্ঠতম দান এবং এ দান অপাত্রে দেবার 
নিয়ম নেই ৷ খাটি মনে কাতরভাবে মহান ও দয়াময় মনিবের নিকট ধরনা দেয়া ছাড়া এ দান 
পাওয়া যায় না। 


www.pathagar.com 


৮ 





Oy সূরা আল-ফাতিহা | 4 3A CIETY 
সূরা: ১ নাকী যুগে নাযিল | 





১. সকল প্রশংসা? শুধু আল্লাহরই জন্য, যিনি; 0 ১৮৮11 41 ১২৭1 
সারা জাহানের রব ।২ 
২. মেহেরবান ও দয়াময়, 
a Av পে 
Bo, বিচার দিনের মালিক ০2১11 752 dee 
৩ LAA re Ae er নে 2: ৪ 
৪. আমরা (একমাত্র) তোমারই ইবাদত করিও, OES YL ale 
আর শুধু) তোমারই কাছে সাহায্য চাই। 
YY OLA age A 2» - ৬ ন A 
~~ | | 
৫. আমাদেরকে সোজা-সঠিক পথ দেখাও। | ০127৯411৮৮1 Gaal 
৬. এ সব লোকের পথ, যাদেরকে তুমি (০04১০ | ১2301 12০ 


A Ae As Ae ff a’, 
৭. যাদের উপর গযব পড়ে নি, আর যারা টিটি ও oe! ae 


t রত গোরা 
পথহারা হয় নি ।8 ০০21৮-1 ys 


১। আল্লাহপাক এ সূরাটি বান্দাহদেরকে এ জন্য শিক্ষা দিয়েছেন, যাতে তারা একটা দরখাস্ত হিসাবে সূরাটিকে 


তাদের মনিবের খিদমতে পেশ করে । 


২। আরবি ভাষায় 'রব' শব্দটি তিনটি অর্থে বলা হয় ৪ ১-মালিক, মনিব, প্রভু; ২-লালন-পালনকারী; ৩-হুকুমকর্তা, £ 


বিধানদাতা, শাসক, ব্যবস্থাপক, বন্দোবস্তকারী | আল্লাহ এ সব অর্থেই সারা জাহানের FS 


৩। ‘ইবাদাত’ শব্দটিও আরবীতে তিন অর্থে ব্যবহার করা হয়: ১-পুজা-উপাসনা; ২-আনুগত্য ও আদেশ পালন; 


যু ৩-দাসত্ব ও গোলামী । 





www.pathagar.com 


: 
“ যেমন, “এ সব লোকের পথ নয়. যাদের উপরে গযব নাযিল হয়েছে এবং যারা পথহারা হয়েছে।” 
iB 





81 বান্দাহ্র এ দোয়ার জওয়াবই হলো পুরা কুরআন | দাস তার মনিবের কাছে পথ দেখাবার জন্য দোয়া করছে, 
আর মনিব এর জওয়াবে তাকে এ কুরআন দান করেছেন | শেষ আয়াতের আরও এক রকম তরজমা হতে পারে 





টব 


০০০১৩ 


ee 


2:০০ 


২০০১০০২২০২০ 


শষ, 







সূরা আন-নাবা 


নাম 3 সূরাটির দ্বিতীয় আয়াতের নাবা শব্দ থেকেই নাম রাখা হয়েছে। নাবা অর্থ খবর বা 
সংবাদ | এ থেকেই নবী শব্দ তৈরি হয়েছে, যার অর্থ সংবাদবাহক বা পয়গামবার । এ সূরায় 
বড়-খবর বা মহা-সংবাদ দ্বারা কিয়ামাত ও আখিরাত বুঝানো হয়েছে। 

নাযিলের সময় £ Ast যুগের প্রথম ভাগে সুরাটি নাযিল হয়। এর আগের তিনটি সূরা- 
কিয়ামাহ, দাহর ও মুরসালাত এবং এর পরের নাধিয়াতের সাথে এই সূরাটির আলোচ্য বিষয়ে 
বেশ মিল আছে এবং পীচটি সূরাই rat যুগের প্রথমভাগে নাযিল AAT 

আলোচ্য বিষয় 8 কিয়ামাত ও আখিরাতই এর আলোচ্য বিষয় । আখিরাতের প্রমাণ এবং 
আখিরাতকে মানা ও না মানার ফলাফল সম্পর্কে মানুষকে এখানে সাবধান করা হয়েছে। 

নাযিলের পরিবেশ ঃ রাসূল (সা.) যখন ইসলামের তাবলীগ শুরু করেন, তখন তিনটি 
কথাকে পয়লা কবুল করার জন্য জনগণকে দাওয়াত দেন- তাওহীদ, রিসালাত ও আখিরাত | 

(১) আল্লাহকে একমাত্র ইলাহ ও মা'বুদ মানা এবং আল্লাহর সত্তা ও গুণাবলীতে আর 
কাউকে শরীক না করাই তাওহীদের মূলকথা | 

(2) মুহাম্মাদ (সা.)-কে আল্লাহর রাসূল হিসাবে মানাই রিসালাতের পয়লা কথা | 

(৩) এ কথা বিশ্বাস করা যে, এ দুনিয়া এক সময় খতম হয়ে যাবে এবং আর একটা জগত 
পয়দা হবে, যখন সব মানুষকে আবার জীবিত করা হবে এবং তাদের আকীদা-বিশ্বাস ও আমলের 
হিসাব নেয়া হবে । শেষ বিচারে যারা মু'মিন ও সৎকর্মশীল প্রমাণিত হবে, তাদেরকে চিরদিনের 
জন্য বেহেশতে পাঠানো হবে | আর যারা কাফির, ফাসিক ও মুনাফিক প্রমাণিত হবে, তাদেরকে 
দোযখে দেয়া হবে। এটাই হলো আখিরাতের সংক্ষেপ কথা । 

এ তিনটি কথার মধ্যে প্রথম ও দ্বিতীয় কথার চেয়ে তৃতীয় কথাটিকে মেনে নেয়াই 
মাক্কাবাসীরা বেশী কঠিন মনে করলো । আল্লাহকে তারা বিশ্বাস করতো, কিন্তু একমাত্র 
আল্লাহকেই ইলাহ, মাবুদ ও মনিব মানতে হবে এবং আর কারোই ইবাদত করা. যাবে না- 
একথা তারা মানতে রাযী ছিল না। তেমনিভাবে মুহাম্মাদ (সা.)কে তারা নবুওয়াতের আগেই 
সবচেয়ে সত্যবাদী, সচ্চরিত্র ও আমানতদার বলে স্বীকার করতো | কিন্তু আল্লাহর রাসূল হিসাবে 
তাকে স্বীকার করতে রাযী ছিল না। তাই আল্লাহ তাআলা ও মুহাম্মাদ সো.) তাদের কাছে 
অপরিচিত ছিল না। 


www.pathagar.com 


কিন্তু কিয়ামাত ও আখিরাতের কথা তাদের কাছে একেবারেই আজব মনে হলো | তারা 
কিছুতেই এ কথাকে সত্য বলে মানতে পারছিল না। এটাকে তারা অসম্ভব ও অবাস্তব মনে 
করতো | তাই এ কথাটি নিয়ে তারা খুব ঠাট্টা-বিদ্রিপ করতে লাগলো, এটাকে যুক্তি, বুদ্ধি ও 
বিশ্বাসের অযোগ্য মনে করলো এবং এটাকে কল্পনারও অতীত মনে করে চরম বিস্ময় প্রকাশ 
করলো। 


অথচ ইসলামের পথে জনগণকে আনতে হলে আখিরাতের বিশ্বাস তাদের দিলে না বসিয়ে 
উপায় ছিল না। কারণ, আখিরাতের আকীদা মন-মগযে মযবুত না হলে মানুষ কিছুতেই ইসলাম 
অনুযায়ী জীবন যাপন করতে পারে না। আখিরাতের বিশ্বাস ছাড়া হক ও বাতিলের পার্থক্য 
বুঝবার যোগ্যতাই সৃষ্টি হয় না এবং ভাল ও মন্দের ব্যাপারে সঠিক মূল্যবোধ মোটেই পয়দা হয় 
Al | রূপ-রস-গন্ধে ভরা এ দুনিয়ার মজা মানুষকে এত জোরে টেনে নেয় যে, আখিরাতের প্রতি 
মযবৃত ঈমান ছাড়া তা থেকে ছুটে আসা কিছুতেই সম্ভব নয় । এ জন্যেই wat যুগের প্রথম ভাগে 
নাযিল হওয়া সূরাগুলোতে আখিরাতের আকীদা মন-মগযে মযবুত করার জন্য এত জোর দেয়া 
হয়েছে। অবশ্য আখিরাতের যুক্তি-প্রমাণ এমনভাবে পেশ করা হয়েছে, যাতে তাওহীদের ধারণা 
আপনা-আপনিই AACA বসে যায় | ফাকে ফাকে রাসূল (সা.) ও কুরআনের সত্যতার প্রমাণও 
তাতে এসে CATR এ থেকেই বুঝা যায়, ral যুগের প্রথম ভাগের সূরাগুলোতে আখিরাত 
সম্বন্ধে বারবার এত আলোচনা কেন করা হয়েছে। 

আলোচনার ধারা £ (১) ১-৩ পয়লা তিন আয়াতে আখিরাত সম্বন্ধে মাক্কাবাসীরা যে 
তর্কবিতর্ক ও হাসি-ঠান্টা করছিল এবং নানা রকম মতামত ও মন্তব্য প্রকাশ করছিল, সেদিকে 
ইশারা করেই সূরাটি শুরু করা হয়েছে। 

(২) ৪ ও ৫ আয়াতে একটু ধমকের সুরে বলা হয়েছে, আখিরাতকে তোমরা স্বীকার করছো 
না? একটু অপেক্ষা Fa | শিগগিরই জানতে পারবে 1 মওত বেশী দূরে নয়। মওতের পরই সব 
জানতে পারবে | 

(৩) ৬-১৬ আয়াতে আখিরাত অবিশ্বাসীদের মন-মগযে খোচা দিয়ে তাদেরকে কতক প্রশ্ন 
করা হয়েছে, যাতে তারা চিন্তা করতে বাধ্য হয়। আল্লাহ পাক দুনিয়ার জীবনে মানুষের 
সুখ-সুবিধার জন্য যা কিছু পয়দা করেছেন, সে সবের উল্লেখ করে বলেন, যমীন ও আসমান, দিন 
ও রাত, পাহাড় ও নদী, স্বামী ও স্ত্রী, ঘুম ও বিশ্রাম, সূর্য ও বৃষ্টি এবং তার সৃষ্ট বাগ-বাগিচা 
উৎপন্ন খাদ্যদ্রব্য সুবন্দোবস্ত কি আমি করি নি? মরণের পরপারে তোমাদের জীবনে যা-কিছু হবে, 
তার ব্যবস্থাও আমি করেছি। এ জীবনে আমি যা করেছি, তা তোমরা দেখতে পাচ্ছ। পরকালে কি 
করব, তা এখন দেখতে পাচ্ছ না বলেই কি তা অস্বীকার করা যুক্তি ও সুবুদ্ধির লক্ষণ ? 

তোমাদের জন্য দুনিয়ায় যত সুখ-সুবিধার ব্যবস্থা করেছি, আর কোন সৃষ্টির জন্য তা করিনি। 
বরং গোটা সৃষ্টিজগত তোমাদের খিদমতের জন্যই পয়দা করেছি। কোন্‌ যুক্তিতে তোমরা এই 


www.pathagar.com 


১১ 


ধারণা করছ যে, দুনিয়ার পরপারে তোমাদের কাছে কোন হিসাব চাওয়া হবে না? দুনিয়ায় তোমরা. 
আমার মরযী মতো চলেছ কি-না একথা কি জিজ্ঞেস করা হবে নাঃ তোমরা কি মনে কর 
দুনিয়ার এ সব কিছু আমি খেল-তামাশার জন্য সৃষ্টি করেছি? এর পেছনে কোন বড় উদ্দেশ্যই কি 
নেই ? তোমাদেরকে দুনিয়ায় এত ক্ষমতা দিলাম এবং ভাল-মন্দ বুঝবার শক্তিও দিলাম । এরপর 
এসব কিভাবে ব্যবহার করলে এটুকুর হিসাব না নিয়ে এমনিই তোমাদেরকে ছেড়ে দেয়া হবে? 

(8) ১৭ ও ১৮ আয়াতে খুব জোর দিয়ে বলা হয়েছে, তোমাদের এ জীবনের ফলাফল কি 
হবে, সে বিষয়ে ফায়সালা করার দিন ঠিক হয়েই আছে। শুধু শিংগায় একটা Fs দিতে যা দেরী | 
তখন তোমরা সবাই দলে দলে হিসাব দেবার জন্য হাশরের ময়দানে হাযির হয়ে যাবে | আজ সে 
কথা বিশ্বাস কর আর না-ই কর, তাতে আল্লাহর কিছুই আসে-যায় না। 

(৫) ১৯ ও ২০ আয়াতে কিয়ামাতের অবস্থার সামান্য ইঙ্গিত দেয়া হয়েছে। 

(৬) ২১-৩০ আয়াতে বলা হয়েছে যে, যারা আখিরাতের হিসাব-কিতাবের ধার ধারে নি, 
তাদের সব কীর্তিকলাপ গুনে গুনে রেকর্ড করেছি এবং তাদের “খিদমাত' করার জন্য দোযখ ওত 
পেতে আছে। সেখানে তাদের সব আমলের পুরাপুরি বদলা দেয়া হবে। 

(৭) ৩১-৩৬ আয়াতে এসব লোকের জন্য পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে, যারা আখিরাতের 
হিসাব-নিকাশের খেয়াল রেখে পুরো দায়িত্ববোধ নিয়ে দুনিয়ায় জীবন যাপন করেছে তাদেরকে 
আশ্বাস দেয়া হয়েছে যে, তাদের নেক আমলের পুরস্কার ছাড়াও অতিরিক্ত অনেক নিয়ামাত দান 
করা BEG | 

(৮) ৩৭-৩৮ আয়াতে আদালতে আখিরাতের ছবি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে যে, 
সেখানে কারো পক্ষে তার অনুগামীদের পার করিয়ে নেবার তো প্রশ্নই ওঠে না, বিনা অনুমতিতে 
মুখ খোলার ক্ষমতাও কারো হবে না। কথা বলার অনুমতি যারা পাবে, তারা নিজেদের মরযী 
মতো যা-ইচ্ছা তা-ই বলতে পারবে না। সুপারিশ করার অনুমতি যিনি পাবেন, তিনিও নিজের 
ইচ্ছামতো যার-তার জন্য সুপারিশ করতে পারবেন না। যার জন্য সুপারিশের অনুমতি হবে, শুধু 
তারই পক্ষে কথা বলতে পারবেন। 

(৯) শেষ দু'আয়াতে চূড়ান্ত ধমক দিয়ে বলা হয়েছে যে, শেষ যে দিনটির কথা জানানো 
হলো, তা মোটেই দূরে AT | এখন যার ইচ্ছা হয় আল্লাহর পথে চলুক | 

যারা এরপরও আখিরাত বিশ্বাস করতে চায় না, তাদেরকে জানিয়ে দিচ্ছি যে, তোমরা 
যা-কিছু করছ, সবই সেদিন তোমাদের সামনে হাযির করা হবে | তখন শুধু আফসোস ও অনুতাপ 
করে বলতে হবে যে, “হায়”! আমি যদি পয়দাই না হতাম, বা এখন যদি মাটিতে মিশে যেতে 
পারতাম এবং শাস্তি থেকে কোন রকমে রেহাই পেয়ে যেতাম |” কিন্তু এ আফসোস শুধু দুঃখই 
'বাড়াবে-এতে কোন লাভ হবে AT 


www.pathagar.com 


১২ 


বিশেষ শিক্ষা 

এ সূরায় দোযখ ও বেহেশতের যে ছবি পাশাপাশি আকা হয়েছে, তাতে দেখান হয়েছে যে, 
দোযখ এমন এক চিরস্থায়ী বাসস্থান, যেখানে দুঃখের কোন সীমা নেই, আর বেহেশতে সুখেরও 
কোন সীমা নেই । 

যা মানুষের দরকার তার অভাবের কারণেই দুঃখ বোধ হয়। দেহে পানির অভাব হলেই 
পিপাসা হয় । স্বাস্থ্যের অভাবে যে দুঃখ হয়, তারই নাম অসুখ বা সুখের TSI | 

এ সূরার ২১ থেকে ২৬ আয়াতে দোযখ সম্বন্ধে বলা হয়েছে যে, সেখানে যখন পিপাসা বোধ 
হবে, তখন অবশ্যই পানি দেয়া হবে । কিন্তু সে পানি অভাব দূর করবে না, বরং এমন পানি দেয়া 
হবে, যাতে পিপাসা লক্ষ-কোটি গুণ বেড়ে যাবে 1 এতে পানির অভাববোধ বেড়ে গিয়ে দুঃখ 
বাড়তেই থাকবে | 

কিন্তু বেহেশতের অবস্থা এর বিপরীত হবে । সেখানে অভাবের কোন অস্তিতুই থাকবে না। 
সুখ ও আরামের জন্য মানুষ যা চায় সবই সেখানে অফুরন্ত পাবে । 

দুনিয়াতে সুখ ও দুঃখ এক সাথে মিলে আছে। “দুঃখ বিনা সুখ লাভ” হয় না। কিন্তু 
আখিরাতে দুঃখ ও সুখ একেবারেই আলাদা হয়ে যাবে | দোযখে শুধু দুঃখ এবং বেহেশতে শুধু 
সুখ থাকবে । এ দুটো আর এক সাথে পাওয়া যাবে না। 

বেহেশতে শুধু একটি জিনিসেরই অভাব থাকবে যার নাম অভাব এবং যা দুঃখের কারণ | 
বেহেশত এমন এক বাসস্থান, যেখানে সকল প্রকার অভাবেরই অভাব রয়েছে | আর দোযখে 
একমাত্র এ জিনিসই আছে, যা বেহেশতে নেই | তারই নাম অভাব | অভাব ছাড়া সেখানে আর 
কিছুই নেই। 

Heaven in that eternal abode where there is want of all wants and 
want of nothing else; and Hell is that eternal abode where there is 
only want and nothing else. 


www.pathagar.com 


১৩ 


12268585858586858525258685158525858685851525858585852525828512852555858515152525828215158285858285152512512 
ix 






ie! 
hd Pad 


epee er toa bee ea 


জিজ্ঞাসা করছে ? 

এ বড় খবরটি নিয়ে নাকি - 

যে বিষয়ে এরা নানা মত প্রকাশ করে 
চলেছে? 

. কক্ষনো, নয়’, শিগগিরই ওরা জানতে 
পারবে। 

, হ্যা কক্ষনো নয়, শিগগিরই ওরা জানতে 
রও ৩ 2331 ০৯৮ 
একথা কি ঠিক নয় যে, আমি যমীনকে 
বিছানা বানিয়েছি? 
আর পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে 
দিয়েছি? 

. আমি তোমাদেরকে (নারী ও পুরুষের) 
জোড়ায় জোড়ায় পয়দা করেছি। 
তোমাদের ঘুমকে শান্তির উপায় বানিয়েছি। 

১০-১১. রাতকে আবরণ ও দিনকে 
রুজি-রোজগারের সময় বানিয়েছি । 

১২. তোমাদের উপর সাতটি মযবুত (আসমান) 
কায়েম করেছি। 


onl oat eat eet ই কহ হম inion 


Fa pra bua bea ad bo bad ed a 


i, 
হি 
ra 
i 
ix 
2 
i 
im, 


www.pathagar.com 


১৩. আমি এক অতি উজ্জ্বল ও অতি গরম 
বাতি২ বানিয়েছি। রা 

১৪. মেঘমালা থেকে অবিরাম বৃষ্টিবর্ষণ cL ১৮০২] ০৮ 2 Gah Vt 
করেছি। চি 

১৫-১৬. যাতে এর সাহায্যে ফসল, শাক-সবজি 
ও ঘন বাগান উৎপাদন করতে পারি। ১৩ ২৯50 


ER . 
eo পা We wv 


১৭. নিশ্চয়ই মীমাংসার দিনটির সময় নির্দিষ্ট 005811০১৯57 
টা ০০৩০, bE Lendl 65 51 -w 

১৮. যেদিন শিংগায় ফুঁ দেয়া হবে, তারপর বিরান 
তোমরা দলে দলে বের হয়ে আসবে। ১৬৭১ Dll ৩৪ ৬৪ ৩87 

১৯. আসমান খুলে দেয়া হবে, ফলে গোটা ১1981 
আসমান দুয়ারে পরিণত হবে। 

২০. আর পাহাড়কে চলমান করা হবে, ফলে 
তা মরীচিকায় পরিণত হবে। 

২১. নিশ্চয়ই দোযখ একটা গোপন ফীদ ৩ 61১০235558৯ GI 11 


SLL Ga s-\Y 


(Caan Se na সাও 


Amis ৯ a ne Sn RSI ‘EDEL 


ann ann om 


A a 2,30৫ £ 


Y শপ প 
Ou Lil gal alsa paul! ০৯১৪৩ ~14 


em pas 


fio প পতল cw & 


OCI SSG Yall ১১০৩ ০? 


x on Sn Tn Sen Sn Son J “oT ২৯২৮ 


ররর আর 


২। এর মানে হলো সূর্য । আরবি “ওয়ার্জ' শব্দটি দ্বারা খুব গরম ও উজ্ভ্বল-এ দু’ অর্থই বুঝায় | তাই তরজমায় দুটো 
অর্থই নেয়া হয়েছে। 

৩। শিকার ধরার উদ্দেশ্যে যে জায়গা তৈরি করা হয়, তাকেই আরবিতে মেরসাদ বলে | এতে শিকার বেখেয়ালে 
এসে হঠাৎ আটকা পড়ে | দোযখকে এ অর্থেই গোপন ফাদ বলা হয় যে, আল্লাহর বিদ্রোহীরা দুনিয়ার মজায় 
এমনভাবে মজে থাকে যেন তাদের পাকড়াও হবার কোন ভয় নেই৷ কিন্তু দোযখ তাদের জন্য এমন গোপন 
ফাদ, যেখানে সে হঠাৎ করে আটকা পড়বে এবং আটক হয়েই থেকে যাবে । 


৭ ০ 


সীল সিসি ee হি 
1৯৪ a 


Hn Pal Pal ig Pa Pad Pa 
ae Rn an El So mn mn Rn) 


Fa FE fed FEB Fad a ad bas bad Fat EB Pad ad bad bad 624 Pad fd Pa Fa Pad Fad Pad Pad Fad Pad Pad Pat Pad Fad Pad bad Fad Pad Pad Fad Bad Rnd Kad Fad Fad Fad Fad Fad Fad Fad Pad Fad 


www.pathagar.com 


a a SS SS SS SS DE: 


০০০০ 


On 


mS a ett SSS SS AD 2: 


LA AEA EE RO BOAR, 
St a ta 


সুরা 


২২. 


২৩. 


৭৮ 


বিদ্রোহীদের আবাস। 


যেখানে তারা যুগ যুগ ধরে থাকবে 18 


২৪-২৫. যেখানে তারা গরম পানি ও পুঁজ ছাড়া 


২৬. 


২৭. 


২৮. 


২৯. 


৩০. 


৩১, 


৩২. 


কোন রকম ঠাণ্ডা ও পান করার মতো 
কোন কিছুরই স্বাদ পাবে না। 


এটা তাদের (আমলের) পরিপূর্ণ বদলা | 


১৫ 


lm a aa Se Fm BL ০৮৮০ শন? 
cb 
তা তা হত 


€ oor ae পাঠে পা রি 7 
8153105051৭ 
- 3g F লা পা? rd ave 
১৬1১১ Gad 5454.7 -VE 
৪৩০ 
0 0১1, 
১ পু 2৩0৫ + @ 
O Blinc 9৮০০৯ 31 ০ 
+ ere fore 
0 Gy ০1১৪ -‘Y\ 


লও পট NE 


ওরা কোন হিসাব দিতে হবে বলে মনে ০৫০০৯358929 19৫ চা vv 


করতো AT | 

আর আমার আয়াতগুলোকে ওরা 
একেবারে মিথ্যাই মনে করেছিল | 

অথচ প্রতিটি জিনিস আমি গুণে গুণে 
লিখে রেখেছিলাম | 


#608 


0 Gist | ১১১৫ YA 


ea 85১৩ ক পাও od 
০৮৩ asl epi ৪৩৩ va 


এখন মজা বুঝ, আমি আযাব ছাড়া 00132 1 SUL Suh G39 5 


তোমাদের জন্য আর কিছুই বাড়াব না। 


WF ও ২ 
একটা পর্যায় | 
বাগ-বাগিচা ও আংগুর, 


হয়ে যায়- এমন অবস্থা। 


£ পাল ee. oan g 
০1১৮১ ৩১৪১৭ ০17) 


পা pee 


0020 3s 


l= -yy 


E81 “আহকাব' অর্থ হলো, একের পর এক আগত যুগ । এক এক যুগ খতম হবার সাথে সাথেই আর এক যুগ শুরু 


OY SoC HS SCR PC SO CY SC RC CHSC RSC SON SC CE PCO nC CN OR PCC স্ Bod Bed রস CO nC Pod Fd. স্তর 


www.pathagar.com 


Fat mf a ue রর ররর ররর রর ররর রর pn st ve 


. সেখানে তারা কোন বাজে ও মিথ্যা কথা 
শুনবে না। 

. (এ সব) তোমার রবের কাছ থেকে বদলা 
ও বিপুল দান ।৫ 

, অত্যন্ত মেহেরবান আন্নাহর পক্ষ থেকে, 
যিনি পৃথিবী ও আকাশসমূহের এবং 
তাদের দুয়ের মাঝে যা-কিছু আছে সব 
কিছুর মালিক, যার সামনে কথা বলার 
সাহস কারো! হবে না।৬ 

. যেদিন রূহ ও ফেরেশতারা কাতারবন্দী 
অনুমতি দেবেন এবং যে ঠিক কথা বলবে, 
সে ছাড়া আর কেউ কথা বলবে না। 


. এ দিনটি সত্য সত্যই (আসবে), এখন যার 
ইচ্ছা নিজের রবের কাছে ফিরে যাবার পথ 
দেখুক | 
ভয় দেখালাম, যেদিন মানুষ এ সব দেখবে 
যা তার দু'হাত আগে পাঠিয়েছে* এবং 
কাফির চিৎকার করে বলে উঠবে ঃ হায়! 


০7595110510. 84 


খু a 
O Lil aI ০14 টি x 


+ পা ££ x 
O (alas (59 ৫ ঠা 


-Yo ch 

> YN 8 

817৫ 1,8 ¢ é ‘ 

০১৯১1 Sal ৩ _yy 1 

পা oc Re ee 

owe dl gals 

C. oa an a See re ad 

O Luks die ০৬৫12 

লা ° a? 6 লা 0/4 পণ 9 bl ade 
£ re CeO SF con SG ae 

Pe tee Be? Parsee : 

৮৮০০৪ © Gall ০৬241 lS 

OGL ©, dl ১১০। 

প AG Las AL RAL Ltn 4 G 
eye ¢ Gs 1৬০ 5১০৯০। 0) 
১১2০০০৪0০91) 2552 

PRB ক tate A 50) 2 পপ 


£8% 


আমি যদি মাটি হতাম! 015 


বদলা দেবার পর বিপুল দানের মানে হলো তাদের নেক আমলের যেটুকু বদলা পাওনা হবে তা দেবার পরও Gh 
তাদেরকে অনেক বেশী পরিমাণে নিয়ামাত দান করা হবে | i 
মানে, হাশরের ময়দানে আল্লাহর দরবারের পরিবেশ এমন ভয়াল হবে যে, যমীনের অধিবাসী হোক আর HF 
আসমানের বাসিন্দা হোক আল্লাহর সামনে মুখ খুলবার বা আল্লাহর আদালতের কাজে দখল দেবার কারো সাহস ( 
{+ হবে না। i 
£ ৭। রূহ অর্থ জিবরাঈল (আ.)। তীর উচ্চ মর্যাদার কারণে ফেরেশতাদের কথা বলার পর আলাদাভাবে তার কথা & 





www.pathagar.com 


১৭ 


সূরা আন-নাধি'আত 


নাম ঃ সূরার পয়লা শব্দ ‘নাযি'আত’ অনুযায়ী এ সূরার নামকরণ করা হয়েছে। 

নাযিলের সময় 3 সূরা নাবার পর এ সূরা নাযিল হয়। এর আলোচ্য বিষয় থেকে বুঝা যায় 
যে, Wet যুগের প্রথম যুগের প্রথম ভাগেই সূরাটি নাযিল হয়েছে। 

আলোচ্য বিষয় s এর মূল বিষয় আখিরাত | কিয়ামাত ও মরণের পর আবার জীবিত হবার 
প্রমাণ এবং আল্লাহ ও রাসূলকে অস্বীকার করার কুফল এ সূরায় আলোচনা করা হয়েছে। 

নাযিলের পরিবেশ ঃ সূরা নাবার সমসাময়িক সূরা হিসাবে এর নাযিলের পরিবেশও সূরা 
নাবারই অনুরূপ | - 

আলোচনার ধারা ৪ (১) ১-৫ আয়াতে আল্লাহ পাক এসব ফেরেশতার কসম খেয়েছেন, 
যারা মৃত্যুর সময় জান বের করে নেয়, আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে তা পালন করে ও 
আল্লাহর কথামত গোটা সৃষ্টি জগতের সমস্ত ব্যবস্থাপনা করে থাকে। কিয়ামাত যে হবেই হবে 
এবং মৃত্যুর পর যে আবার জীবিত হতেই হবে, সে বিষয়ে পূর্ণ নিশ্চয়তা দানের উদ্দেশ্যেই আল্লাহ 
তাআলা এ ফেরেশতাদের কসম খেয়ে বুঝাতে চাচ্ছেন যে, ফেরেশতারা আজ জান বের করে 
নেবার যোগ্য হয়ে থাকলে তারা আল্লাহর হুকুমে জান ফিরিয়ে দেবারও শক্তি রাখে। যে 
ফেরেশতারা আল্লাহর হুকুম পালনে তৎপর, তারা আজ যেমন সমস্ত সৃষ্টি জগতকে চালাচ্ছে, 
তেমনি একদিন এ জগতকে ভেঙ্গে চুরমার করে দেবে এবং আবার আর একটি জগত সৃষ্টি 
করতে পারবে। 

(2) ৬-১৪ আয়াতে বলা হয়েছে যে, আজ তোমরা কোন্‌ যুক্তিতে কিয়ামাতকে অসম্ভব মনে 
করছ ? এর জন্য তো একটা বড় রকমের ভূমিকম্পই যথেষ্ট । আর একটা ঝাঁকুনি দিলেই আর 
এক দুনিয়ায় তোমরা সব হাযির হয়ে যাবে | আজ যারা সে কথাকে সত্য মনে করছে না, তারাই 
সেদিন ভয়ে কীপতে থাকবে এবং ভয়াতুর দৃষ্টি মেলে তারা এসব কিছু দেখতে থাকবে, যা আজ 
তারা অসম্ভব বলে ধারণা PATH | 

(৩) ১৫-২৬ আয়াতে মুসা (আ.).ও ফিরআউনের কাহিনী অতি সংক্ষেপে উল্লেখ করে 
কিয়ামাতে অবিশ্বাসীদেরকে সাবধান করে বলা হয়েছে যে, রাসূলকে মিথ্যা সাব্যস্ত করা, তার 
দেখানো পথে চলতে অস্বীকার করা এবং চালাকী ও চালবাজি করে তাকে পরাজিত করার 
অপচেষ্টা চালাবার যে কি কুফল, তা ফিরআউন দেখতে পেয়েছে। এ থেকে শিক্ষা গ্রহণ করে যদি 
তোমরা ফিরআউনের মতো আচরণ ত্যাগ না কর, তাহলে তোমাদেরকেও ফিরআউনের মতোই 
দুঃখজনক পরিণাম ভোগ করতে হবে | 

(8) ২৭-৩৩ আয়াতে আখিরাত ও পরকালের যুক্তি-প্রমাণ পেশ করা হয়েছে। প্রথমেই 
অবিশ্বাসীদেরকে প্রশ্ন করা হয়েছে, “তোমাদেরকে আবার পয়দা করা বেশী কঠিন কাজ, না 
চন্ত্র-সূর্য-গ্রহ-তারায় সজ্জিত এ বিরাট জগত তৈরি করা ?” এ ছোট্ট একটা প্রশ্নের মাধ্যমে 
আখিরাত হওয়া যে খুবই সম্ভব, সে বিষয়ে মযবুত যুক্তি পেশ করা হয়েছে। 

-৫ 


www.pathagar.com 


১৮ 


এরপর মানুষ ও তার পালিত পশুর দুনিয়ায় বেঁচে থাকার জন্য যা কিছু জরুরী, তা পয়দা 
করার উদ্দেশ্যে আসমান ও যমীনে যে বিরাট সুব্যবস্থা রয়েছে, আল্লাহ পাক সেদিকে কাফিরদের 
মনোযোগ আকর্ষণ করেছেন। দিন ও রাত, সমতল যমীন ও উঁচু পাহাড়, আকাশের বৃষ্টি ও 
যমীনের ঝরণা এবং এসবের কারণে মানুষ ও পশুর জন্য যত কিছু উৎপন্ন হয় এর প্রতিটি জিনিস 
সাক্ষ্য দিচ্ছে যে কোনটাই বিনা উদ্দেশ্যে অনর্থক তৈরি করা হয়নি । 

এটুকু ইঙ্গিত দিয়ে চিন্তা করতে বাধ্য করা হয়েছে যে, মানুষকে এমন একটা উদ্দেশ্যপূর্ণ 
জগতে কি বিনা উদ্দেশ্যে পয়দা করা হয়েছে ? এ প্রশ্নের জওয়াব তালাশ করার দায়িত্ব মানুষের 
উপরই ছেড়ে দেয়া হয়েছে। মানুষের বুদ্ধি ও কাণ্ডজ্ঞান কি এ কথাই বলে যে, দুনিয়ায় মানুষকে 
ভাল ও মন্দ বাছাই করার যোগ্যতা দিয়ে এবং আসমান ও যমীনের সব কিছুকে ব্যবহার করার 
ক্ষমতা দিয়ে এমনিই ছেড়ে দেয়া হয়েছে ? মরার পর এ সবের কোন হিসাব নেয়া হবে না? 

(৫) ৩৪-৪১ আয়াতে বলা হয়েছে যে, যখন আখিরাত হবে, তখন মানুষের সেখানকার 
চিরস্থায়ী জীবনের ভাগ্য এ দ্বারা নির্ধারিত হবে যে, দুনিয়ার জীবনটা সে কিভাবে কাটিয়েছে। 
আল্লাহর অবাধ্য হয়ে দুনিয়ার মজা ভোগ করাকে যারা জীবনের উদ্দেশ্য বানিয়ে নিয়েছিল 
দোযখই তাদের স্থায়ী ঠিকানা হবে । আর যারা আখিরাতে মনিবের সামনে হাযির হয়ে হিসাব 
দেবার ভয় করেছে এবং সে অনুযায়ী তাদের নাফসের মন্দ ইচ্ছাকে দমন করেছে, জান্নাতই হবে 
তাদের স্থায়ী বাসস্থান । 

এ কথা দ্বারা উপরের এ প্রশ্নের জওয়াব দেয়া হলো যে, মানুষকে দুনিয়ার জীবনে যে ক্ষমতা 
ও দায়িত্ব দেয়া হয়েছে এর স্বাভাবিক, নৈতিক যুক্তিগত দাবী এটাই যে, আখিরাতে মানুষের 
পার্থিব জীবনের হিসাব নেয়া এবং এর ভিত্তিতেই তাদের পুরস্কার ও শাস্তি হওয়া উচিত। 

(৬) 82-88 আয়াতে “কিয়ামাত কবে হবে ?” কাফিরদের এ প্রশ্নের জওয়াব দেয়া হয়েছে। 
অবিশ্বাসীরা ঠাট্টা করার উদ্দেশ্যে বারবার রাসূল (সা.)-কে প্রশ্ন করতো যে, “কিয়ামাতের এত 
ভয় দেখাচ্ছ কেন? এখনি কিয়ামাত এনে দেখাও না কেন? এটা যদি সত্যই হবে, তাহলে কবে 
আসবে তাই অন্তত বলে দাও না কেন? 


এ ক'টি আয়াতে এসব প্রশ্রেরই সুন্দর জওয়াব দেয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে, 
কিয়ামাতের দিন-তারিখ জানাবার কোন দায়িত্ব রাসূলকে দেয়া হয় নি। একমাত্র আল্লাহ ছাড়া 
75859599585 

নত | 

(9) ৪৫-৪৬ আয়াতে বলা হয়েছে যে, রাসূল (সা.) কিয়ামাত ও আখিরাত সম্পর্কে মানুষকে 
সতর্ক ও সজাগ করে দিয়েছেন। কিন্তু মানুষকে জোর করে আখিরাতে বিশ্বাস করাবার দায়িত্ব 
রাসূলকে দেয়া হয় নি। এরপর যার ইচ্ছা হয় বিশ্বাস করুক এবং পরকালের হিসাবের ভয় করে 
নিজের জীবনকে সংশোধন করুক । অবশ্য যখন সত্যিই হিসাবের দিন এসে যাবে, তখন এ 
অবিশ্বাসীরাই ভালভাবে অনুভব করবে যে, চিরস্থায়ী জীবনের কথা ভুলে দুনিয়ার সামান্য সময়ের 
জীবনকে নিয়ে মন্ত হয়ে থাকাটা কত বড় বোকামি হয়েছে। আখিরাতের স্থায়ী জীবনের সাথে 
তুলনা করে তারা নিজেরাই তখন বুঝতে পারবে যে, পরকালের তুলনায় দুনিয়ার জীবনটা বা 
কবরে থাকার সময়টা সামান্য একটা সকাল বা বিকালের চেয়ে বেশী লম্বা ছিল না। 


www.pathagar.com 


3 ৩-৪. (এ ফেরেশতাদের) কসম, যারা 
3 (মহাশূন্যে) দ্রুত সীতার কেটে ova ।২ 
তারপর তারা (হুকুম পালনে) একে 
অপরকে ছাড়িয়ে যায় ।৩ 
এরপর (আল্লাহর হুকুম, sai) সব 
বিষয়ের ব্যবস্থাপনা করে ।৪ ' 


ae ৬ a 8 Lee ye 
যেদিন তৃরিকশোর tet কীপিয়ে ভুলবে, ০ ৭৪1১1 dats ৪ 


+ Se 9 Arr 
এরপর আরো একটা ধাক্কা আসবে | 09285011025 


সেদিন কতক মন ভয়ে কাপতে থাকবে, 2256 2 ১218 
তাদের চাহনি ভীতি-কাতর হবে। O ২০১ 55551 
১3১40258357) 

| 0 3 pala! ৮৮৪ 

১১. যখন আমরা পচা-গলা হাডিডতে পরিণত হবে৷? চি টি Lk রি 


. এরা বলে 3 আমাদেরকে কি সত্যি আবার 


Bo আল্লাহর হুকুমের ইশারা পাওয়ার সাথে সাথেই ফেরেশতারা প্রতিযোগিতা করে দৌড়ে যায়। 
+ £ ৪। এ ফেরেশতারা আল্লাহর বিশাল রাজ্যের কর্মচারী, যারা আল্লাহর আদেশমতো সবকিছুর ব্যবস্থা করে থাকে। 


EEN SS RE TT + 





www.pathagar.com 





a o 
সূরা ১১৬ 
ts ae 
১২. তারা বলতে থাকে, তাহলে এ ফিরে 51272105157 রর 
2 আসাটা তো বড় ক্ষতিকর হবে।৫ ০৯১৯৪৮১1৯৬০ নি 
Y6- 5 Gear - reo $l 
‘ ১৩. অথচ এটা (মাত্র এটুকু কাজ যে) একটা 05515 87257515815) E 
is বড় রকমের ধমক আসবে। ডু ‘i 
op bh , re ০0 1 
১৪. তখনই ওরা খোলা ময়দানে হাযির হয়ে যাবে। OAL EY রর 
১৫. তোমার কাছে মূসার ঘটনার খবর কি 12 
{ পৌছেছে? ০৮৮৬০ Gate wll a -১০ ছু 
Hou. যখন তার রব তাকে তুয়ার পবিত্র sence, , Lec eae রা 3 
৫ উপত্যকায় ডেকে বলেছিলেন ঃ ১০৭৫৯1১1515 aa, 4 sb al -11 
or পা রা রা রা of 
a c+ g 
: ৪ নট 
oD | ) 4 to ds . ২: ok, 
oa. ফিরআউনের কাছে যাও, নিশ্চয়ই সে Gb 5০৯৪ ০11 ৫৮৯) wv B 
চি. বিদ্রোহী হয়ে গেছে। - 277: 
ce Y চি oe nw x “ % Ae Ap A 
Rov. তাকে জিজ্ঞেস কর, “তুমি কি পবিত্র হবার | ০0৫০5 ০111 ৫৫ ৫৯ ৩৪১ 7১5 
i জন্য তৈরি আছ ?” - ic 
ck ct V fa, পালা পারা Ne 0 
(১৯. “আর আমি কি তোমার রবের দিকে | 0৮৯১৪ ১ lly # 
§ তোমাকে পথ দেখাব, যাতে তুমি তাকে SALE রি 
x = ভয় করে চল?” $ 
05১41122510 # 
E20, এরপর মূসা ফিরআউনের কাছে গিয়ে) ০০১১৯ লি 4 " 
££ তাকে বড় প্রমাণ দেখালেন |Y টি 
২১. কিন্তু সে মিথ্যা বলে উড়িয়ে দিল ও ০০৮০ ৮১১৫৪" § 
% অমান্য করল। of 
o রঃ 
¢ 
| মানে, যখন তাদের প্রশ্নের জওয়াবে বলা হলো যে, তোমাদেরকে ঠিকই ফিরিয়ে আনা হবে, তখন ঠাট্টা He 
££ WA তারা একে অপরের সাথে বলাবলি করতে লাগলো যে, “দোস্তরা! যদি সত্যি আমাদেরকে আবার 
টি. জ্যান্ত করা হয়, তাহলে তো আমাদের খুবই বিপদ হবে দেখছি।” of 


কুরআন পাকের অনেক আয়াতে আছে। 


art a ১ কপ a aE ০ ০৫-৫০-০৬০১ ০০ ae mara 


www.pathagar.com 


২১ 
















4. Fad bad Fad Pad Pad Pad Fad Fad Fad Fad Fad Fad Pad acl had Pad Fad Pad Pad Pad Fad had Fad Pad Pad Pad Yad Bad Fad Fad Pad Fad Fadl Pad Fad Fad Fad bad bad Pa Pad Bad Fad Fad Fad Fad Pad Pad Pad Pd Ba a bs 
WD i 

On 

On সূরা 3 ৭৯ Sj Fj 
ve 


যু পেছনে হটল। 


cde) VAT পনি OS 


০0০৮4 2S aa ছু 


cr UD 
oe des yee ৩৮4 wt 
BE ২৩-২৪. তারপর লোকদেরকে জমা করে সে Osea as pad yy % 
aD Cm 
1 তাদের সম্বোধন করে বললঃ আমি des part PRB eee ne 7 
ts 0০৮15311745) 01 Jia vs & 
os তোমাদের সবচেয়ে বড় রব। 
রঃ PE ee a ner ৬ Bre ce রঃ 
% ২৫. অবশেষে আল্লাহ তাকে আখিরাত ও BAY! JCS 4111 ১১১3 vo & 
& = দুনিয়ার আযাবে পাকড়াও করলেন। aa apne 3 
টু i 0419513 
রি ais 
i an দ্য 
Rv. আসলে যে (আল্লাহকে) ভয় করে” তার ১১০২] Us ৪ 01 75 B 
ঃ জন্য এতে রয়েছে বিরাট উপদেশ। Pit tu Ne a i 
র্‌ pe ae oe i 
is ০0৯৫ ০ Se 
2 - i) 
‘ ESR iH 


A Ave 


E29, তোমাদের পয়দা করা বেশি কঠিন ? না 
% যে আসমান তিনি বানিয়েছেন (সেটা বেশি 
8৯: কঠিন কাজ)? 

২৮. তিনি এর ছাদ খুব উচু করেছেন ও এর 
D মধ্যে সমতা কায়েম করেছেন। 

% ২৯. এর রাত ঢেকে দিয়েছেন এবং এর দিন 
বের করেছেন। 


৪ পুন, fee 2 
fl (31 4501 ৯০15 7৬ & 
০৮৪ ০০০ এটি 
Olt claw 


\ 


“wee rela ove 


০ Up sunt 7০ ess _y, 


an a coe Moe oie Dig ae wha ea 
০৮০০ 0১৯1 Gh sibel -14 





০ 
এ 2০৩ 
হিসি তি তন ছি 


at Pat. 
২৯) 
৩০৩০ 
প্র 


৭। মানে, আল্লাহর রাসূলকে মিথ্যা সাব্যস্ত করার যে শাস্তি ফিরআউন পেয়েছে, সে রকম পরিণামের ভয় 
+ করে। 


Poe looker 


2০০ 


৭ 4 
OD 4 


AS ese meres nn emma semanas, বশ সক” পা ০ eae ১৮১ সর 
হো 151515151507151515151515571515155572151515-হ হাবিব হতাহত 


www.pathagar.com 


০১ 


915 নাধি'আত পারা ৩০ ১:১৯] ০১৪১ VA: 


৩০. এরপর তিনি জমিনকে বিছিয়ে দিয়েছেন। ০৯১4১ say ০৯৩১।৩-, 


৩১. এর ভেতর থেকে এর পানি ও উদ্ভিদজাত| 0০৮০১ 0১৮০ ৮৮০ CoA! yy 
খাদ্য বের করেছেন। বারা 
৩২. আর এতে পাহাড় গেড়ে দিয়েছেন। ০৮০১1০63113 yy 


eo Fe পা AG 


৩৩. তোমাদের জন্য ও তোমাদের পালিত OFLU SCE py 
পশুর জন্য জীবিকা হিসাবে। টার রাড যারা 

৩৪. অতঃপর যখন এ মহা ঘটনা ঘটবে,” O sx Lill Sel Gy 

৩৫. যেদিন মানুষ যা কিছু করেছে সেসব কথা Ou Oe lay 6 ০ 
মনে করবে। 

৩৬. আর যে দেখবে তার সামনে দোযখ খুলে 0১2 Gal Al S23 না 
ধরা হবে। = aes SE 
৩৭. কাজেই যে বিদ্রোহ করেছিল, + ০0৬৯৮০০০৩7৭ 
৩৮. ও দুনিয়ার জীবনকে বেশি পছন্দ করেছিল, OLS aga Shy ae 


+ ০৯ ৩ EAR Co, Gir a8 

! ৩৯. একমাত্র দোযখই হবে তার ঠিকানা | 0901 AMAL ya 

৪০. আর যে (আখিরাতে) নিজের রবের 4১১ ১0২০ GE ০০ Lely 5, 
সামনে খাড়া হবার ভয় করেছিল ও রি টা 
নফসকে* অসৎ কামনা থেকে ফিরিয়ে O bell ১০ EE 

Ey | এর মানে হলো কিয়ামত । 

#৫ নাফস মানে প্রবৃত্তি | মানুষের দেহের দাবীগুলোকে ‘নাফস’ বা “হাওয়া' শব্দে কুরআনে উল্লেখ করা হয়েছে। 
মানবদেহ খিদে লাগলে খাবার দাবী করে, শীত লাগলে গরম দাবী করে, যা সুন্দর তা-ই দেখতে চায়, মিষ্টি ই 
আওয়াজ শুনতে চায় এবং দুনিয়ায় যা কিছু ভোগ করার আছে সবই পেতে চায়। আল্লাহপাক মানুষকে বৈরাগী হতে দু 
বলেননি। দুনিয়ার সব ভোগের জিনিসকে আল্লাহর হুকুম ও রাসূলের তরিকা অনুযায়ী ব্যবহার করাই ইসলামের 
বিধান। এর বিপরীত ইচ্ছা ও কামনা থেকে নাফসকে যারা ফিরিয়ে রাখে, তাদেরই ঠিকানা হবে বেহেশত | 


ররর রর রে Se রর আর জজ 


শি Pat Fa Pal শি শো Fal Fad Pat Pat Fat Pat Pat রি সস পর Pad Pad Pad Fat Pad Pad Pad স্ব Fad Pas Fad Fal Fad Pad Pad bad Pad Pad Pad Pad Pad Pad Pad Rad Pad Pad Pad Pad Pad Pad Pat Pad Pad Pad এ Pad Pad Pad শন Fad! 
০১০০০০০৭০০০ 
i se of ee) 


Ea i ef Tu sii uf ed TH fu uj Fs ll el JR nS Con ni a Jos ho Sn Pd en SE nn BE mR od 0, 
রি ক রত ১ pea peg peg peg cea peg beg pea peg peg Vea Leg bea pe peg peg pe Ee রা চর চর 


www.pathagar.com 


২৩ 


SS EEO TLE OOS ORO SOS SS OIRO TI TUTE VLE TTD OST TE CECT CTT ITT 


তিতির Ne arate wr eee ar ene ee পাতি তি 


৪ সূরা £ ৭৯ নাি'আত পারা ৩০ Y. : ৮৪১৯] cll ৭: ১১৪ 


৪১. জান্নাতই হবে তার ঠিকানা | Oss ০৯ হি] 9075, 


৪২. এরা আপনাকে জিজ্ঞেস করে, সেই রর 18251157515 
সময়টি কখন এসে পৌছবে ? ব্রার 


রর রো রো: লো -রি ররর 


৪৩. (হে রাসূল) এ সময়টা বলে দেয়া আপনার OUST Sian 
কী দরকার ? 

88, এ বিষয়ের জ্ঞান তো আপনার রব পর্যন্তই ভি, 
শেষ। | 

8৫. যে এর ভয় করে শুধু তার জন্যই আপনি 2551 (51 _৫০ 
সাবধানকারী। ° . 


a 
NAc or পাপা পরিপাক তে 


৪৬. যেদিন তারা এটা দেখতে পাবে, তাদের] 192040 ১92 214১4 -€" 
মনে হবে যে তারা (দুনিয়াতে অথবা 
মওতের পরে) একটা বিকাল বা একটা 
সকালের চেয়ে বেশি সময় থাকে নি। 


ররর রর ররর ররর: Sf eh oe Wnt a am J ER 
Fal Lal Pal Pas Pasta tas বব পনি A I শিস Pak A 
eae es 





www.pathagar.com 


২৪ 


সূরা আবাসা 


নাম $ সূরার পয়লা শব্দটিই এর নামের ভিত্তি। 

নাযিলের সময় 8 সূরার শুরুতেই যে ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে, সে সম্পর্কে 
ইতিহাস ও হাদীস থেকে প্রমাণ পাওয়া যায় যে, এ সূরাটি মাকী যুগের প্রাথমিক অবস্থায় 
নাযিলকৃত সূরাগুলোর অন্যতম | 

আলোচ্য বিষয় £ এ সূরার মূল আলোচ্য বিষয় রিসালাত ও আখিরাত | এখানে দ্বীনের 
দাওয়াত পেশ করার ব্যাপারে রাসূল (সা.)-কে সঠিক নীতি শিক্ষা দেয়া হয়েছে এবং যারা দ্বীন 
কবুল করতে AA নয় আখিরাতে তাদের কি দশা হবে তা বলা হয়েছে। 

নাযিলের পরিবেশ 3 নবুওয়াতের দায়িত্ব পাওয়ার পর স্বাভাবিকভাবেই প্রত্যেক নবী ও 
রাসূল সমাজের নেতাদের দ্বীন কবুল করার দাওয়াত দিয়েছেন। প্রভাব-প্রতিপত্তিশালী লোকেরা যা 
গ্রহণ করে সাধারণ মানুষ তা সহজেই কবুল করে বলেই তারা নেতৃস্থানীয় লোকদের প্রতি গুরুত্ব 
দিতেন। তাই বিশ্বনবী (সা.) Welt নেতা ও গণ্যমান্য লোকদের ইসলাম কবুল করবার জন্য 
বুঝাচ্ছিলেন। 


একদিন রাসূল (সা.) GOA, শায়বা, আবু জাহ্‌ল, উবাই-বিন-খালফ, উমাইয়া-বিন-খালফের 
মতো ইসলামের চরম বিরোধী নেতাদের যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন ইবনে উম্মে 
মাকতুম নামে রাসূল (সা.)-এর এক অন্ধ আত্মীয়, সেখানে হাযির হয়ে কিছু প্রশ্ন করতে 
চাইলেন। এতে স্বাভাবিকভাবেই তিনি বিরক্ত হলেন | অবশ্য রাসূল (সা.)-এর বিরক্তির অর্থ এটা 
নয় যে, তিনি বড়লোকদের গুরুত্ব বেশী দিতেন বা সাধারণ লোককে অবহেলা করতেন | তিনি 
অত্যন্ত আশা নিয়ে মাক্কার বড় বড় নেতাদের হিদায়াত করার চেষ্টা করছিলেন। এঁ সময় অন্য 
কেউ এসে কথা বললে বিরক্ত হওয়া দৃষণীয় নয়। একটা গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত থাকা 
অবস্থায় কোন লোক এসে অন্য কথা বলতে শুরু করলে বিরক্ত হবারই কথা | 

আল্লাহ তাআলা এ উপলক্ষে যে কথা সূরার পয়লা দশটি আয়াতে বলেছেন, তাতে পাঠক 
মনে করতে পারেন যে, এখানে রাসূল (সা.)-কে ধমক দেয়া হয়েছে। আসলে পরোক্ষভাবে 
এখানে এ কাফের সর্দারদের বিরুদ্ধেই আল্লাহ পাক রাগ প্রকাশ করেছেন। তিনি বলতে চাচ্ছেন 
যে, যে সর্দাররা ইসলামের দুশমন-এরা হিদায়াত চায় না। আপনি এদেরকে এত দরদ দিয়ে 
বুঝাচ্ছেন অথচ এরা আপনাকে মানতে মোটেই রাযী নয়। যারা আপনার কাছে হিদায়াতের 
উদ্দেশ্যে আসে, তারা সাধারণ লোক হলেও আল্লাহর কাছে তাদের দামই বেশী । অবিশ্বাসী 
নেতাদের কোন মূল্য নেই। 

ইবনে উন্মে মাকতুম অন্ধ এক সাধারণ মানুষ হলেও তিনি হিদায়াতের আগ্রহ নিয়ে আসায় 
আল্লাহর কাছে তার মূল্য অনেক বেশী । 

আলোচনার ধারা £ (১) ১-১০ আয়াতে যা বলা হয়েছে, তা উপরের আলোচনায় এসে 
গেছে। এখানে আল্লাহ পাক রাসূলকে পরোক্ষভাবে উপদেশ দিচ্ছেন যে, হিদায়াত পেতে যারা 
চায়, তাদের জন্য আপনি সময় ও শ্রম খরচ করুন। যে সব নেতা অহংকারী, হঠকারী ও হকের 


www.pathagar.com 


২৫ 


দুশমন, তাদের হিদায়াত করার ক্ষমতা আপনাকে দেয়া হয় নি। ছোট ও বড়, নেতা ও সাধারণ 
লোক সবাইকেই দাওয়াত দিতে থাকুন | কিন্তু এ জাতীয় নেতাদের তোষামোদ করার দরকার 
নেই | তাদের যদি দ্বীনের প্রতি আগ্রহ না থাকে, তাহলে তাদের জন্যও দ্বীনের কোন প্রয়োজন 
নেই | 

(২) ১১-১৬ আয়াতে রাসূল (সা.)-কে বলা হয়েছে, “আপনি যে কুরআন পেশ করছেন, তা 
সবার জন্য অবশ্যই মূল্যবান উপদেশ ৷ আল্লাহ্‌ স্বয়ং ফেরেশতাদের পবিত্র হাতে এ কিতাব 
লিখিয়ে রেখেছেন, যা অতি সম্মানিত ও পবিত্র । এ উপদেশ যত মহামূল্যবানই হোক, যাকে ইচ্ছা 
তাকেই এ উপদেশ কবুল করতে বাধ্য করার কোন দায়িত্ব বা ক্ষমতা আপনাকে দেয়া হয় নি। 
আপনি উপদেশ দিতে থাকুন, যার ইচ্ছা হয় সে কবুল করে উচ্চ মর্যাদা লাভ করুক, আর যার 
ইচ্ছা আগ্রহ্য করে লানতের ভাগী হোক” | 

(©) ১৭-২০ আয়াতে আল্লাহ পাক কাফিরদের আচরণকে নিন্দা করে বলেছেন যে, যারা 
কুরআনের মতো উপদেশকে কবুল করতে অস্বীকার করে, তারা আসলে নিজেদেরই ধ্বংস করে। 
তারা কি একটু চিন্তা করে না যে, আল্লাহ পাক সামান্য বীর্ষের পানি দিয়ে তৈরি করে তাদের 
মধ্যে এতসব গুণ ও যোগ্যতা সৃষ্টি করেছেন ? তারপর তাদের ভাল ও মন্দ পথ চিনবার ক্ষমতা 
দিয়ে যে পথ ইচ্ছা সে পথই কবুল করা সহজ করে দিয়েছেন। তিনি কোন এক পথে চলার জন্য 
বাধ্য করেন নি। ইচ্ছার এ স্বাধীনতাটুকু দিয়েছেন বলেই কি আল্লাহর অবাধ্য হওয়া উচিত ? যে 
অবাধ্য হলো, সে প্রকৃতপক্ষে নিজকে ধ্বংসই করছে | 

(8) ২১-২৩ আয়াতে বলা হয়েছে যে, দুনিয়ার জীবনে মানুষকে ইচ্ছা ও চেষ্টার ক্ষেত্রে যেটুকু 
স্বাধীনতা দেয়া হয়েছে, তা মৃত্যুর সাথে সাথেই খতম হয়ে যাবে | আল্লাহ তাআলা তাকে মৃত্যুর 
পর কবরে থাকতে বাধ্য করবেন, আবার যখন সময় হবে তাকে জীবিত করবেন । এ ব্যাপারে 
মানুষের ইচ্ছা-অনিচ্ছার কোন দাম নেই ৷ মরতে অস্বীকার করা, কবরে পড়ে থাকতে রাযী না 
হওয়া বা আবার জীবিত হতে আপত্তি করার কোন ক্ষমতাই তার থাকবে না। 

এমন অসহায় মানুষ কোন্‌ সাহসে আল্লাহর হুকুম পালন করে না? যে আল্লাহর হাতে তার 
হায়াত, মওত ও পুনরুথান, সে আল্লাহর হুকুমকে অমান্য করে ধ্বংস হওয়া ছাড়া আর কি লাভ 
হতে পারে? 

(৫) ২৪-৩২ আয়াতে এ কথাই বলা হয়েছে, যা সূরা নাবার ৬-১৬ আয়াতে ও সূরা 
নাযিয়াতের ২৭-৩৩ আয়াতে বলা হয়েছে। এখানে মানুষের চিন্তাশক্তির প্রতি আপীল করা হয়েছে 
এবং বিবেককে জাগাবার মতো আবেগপূর্ণ কথা বলা AACE 

দুনিয়ার জীবনে মানুষের যতরকম খাদ্য ও পানীয় দরকার, তার কতকগুলো উল্লেখ করে বলা 
হয়েছে যে, মানুষ একটু খেয়াল করে দেখুক, যে মনিব এতসব নিয়ামাতের ব্যবস্থা করেছেন, তার্‌ 
অবাধ্য হওয়া কি বিবেক বিরোধী নয় ? যিনি এসব দিয়েছেন তিনি কি একদিন এটুকুও জিজ্ঞেস 
করবেন না যে, “আমার কথামতো দুনিয়ায় কাজ করেছ কি না ?” 

(৬) ৩৩-৩৭ আয়াতে আখিরাতে একেবারে বাস্তব ছবি তুলে ধরা হয়েছে। দুনিয়ার জীবনে 
যার যেমন খুশী চলার পর মৃত্যুর পরপারে হাশরের ময়দানের অবস্থা কেমন হবে এখানে সে 
বিষয়ে স্পষ্ট ধারণা দেয়া হয়েছে। দুনিয়ার জীবনে বিবি-বাচ্চা, বাপ-মা ও ভাই-বন্ধুরা একে 


-৬ 


www.pathagar.com 


২৬ 


অপরের মহব্বতে অন্ধ হয়ে তাদের সুখ-সুবিধার জন্য অথবা তাদের দাবী পূরণের জন্য আল্লাহর 
অবাধ্য হয়। কিন্তু হাশরের ময়দানে এদের পারস্পরিক মহব্বত খতম হয়ে যাবে। সেখানে এরা 
একে অপর থেকে পালাবে ৷ নিজের অবস্থা নিয়েই প্রত্যেকে এমন পেরেশান থাকবে যে, আর 
কারো কথা চিন্তা করার ইশই থাকবে না। বরং বিবি-বাচ্চার মতো নিকট আত্মীয়দের কারণে 
বিপদ বেড়ে যাবার ভয়ে সবাই সবার কাছ থেকে পালিয়ে বেড়াবে । 

(৭) ৩৮-৪২ আয়াতে বলা হয়েছে যে, হাশরের ময়দানে সবার অবস্থা একরকম হবে না। 
দুনিয়ায় যেমন সবার অবস্থা একরকম ছিল না, সেখানেও একরকম হতে পারে না। এক ধরনের 
লোকের চেহারা উজ্জ্বল হবে, তাদের মুখে হাসি-খুশী লেগেই থাকবে এবং তাদেরকে খুবই ABB 
ও তৃপ্ত মনে হবে | আর এক ধরনের লোকের চেহারা মলিন, কালিমাখা ও হতাশাগ্রস্ত থাকবে | 
বলা বাহুল্য, দুনিয়ায় যারা কাফির ও পাপী, তারা এখানে যত মজাই করে থাকুক এবং তাদের 
চেহারা যত সুন্দরই থাকুক হাশরে তাদের চরম দুর্দশা অবশ্যই হবে । 


বিশেষ শিক্ষা 


দুনিয়ার জীবনে মানুষ বিবি-বাচ্চা, বাপ-মা ও ভাই-বন্ধুদেরকে খুশী করার জন্য এবং তাদের 
সুখ-সুবিধার জন্য আল্লাহর কত আদেশ-নিষেধ অমান্য করে থাকে । অনেক সময় তাদের জন্য 
মানুষ ব্যক্তিগত সুখ-সুবিধাও কুরবান করে দেয়। এসব ঘনিষ্ঠ লোকের মহব্বত এমন অন্ধ 
বানিয়ে দেয় যে, তাদের দুনিয়া বানাবার জন্য অনেকেই নিজেদের আখিরাতকে বরবাদ করে 
দেয়। হাদীসে এ জাতীয় লোকদেরকে সবচেয়ে দুর্ভাগা বলা হয়েছে। 

এ সুরার ৩৩-৩৭ আয়াতে সাবধান হবার জন্য জানিয়ে দেয়া হয়েছে যে, এ সব ঘনিষ্ঠ 
মহব্বতের পাত্র-পাত্রীদের আচরণ আখিরাতে কেমন হবে | বলা হয়েছে যে, যাদের সুখ-সুবিধার 
জন্য দুনিয়ায় হালাল-হারামের পরওয়া না করে কামাই-রোযগারে লিপ্ত রয়েছ, তারা আখিরাতে 
তোমার কাছ থেকে পালিয়ে বেড়াবে | তোমার হারাম কামাই খেয়ে তারা দুনিয়ায় যত 
সুখ-সুবিধাই ভোগ করে থাকুক, আখিরাতে তারা কেউ তোমার পাপের ভাগী হতে রাযী হবে না। 

এ সূরার পরের সূরা আল-ইনশিকাকের ৯ নম্বর আয়াতে বলা হয়েছে, নেক লোক যখন তার 
আমলনামা ডান হাতে পাবে, তখন সে তার আত্মীয়-স্বজনের কাছে খুশী প্রকাশ করার জন্য 
এগিয়ে যাবে । অর্থাৎ আত্মীয়দের মধ্যে যারা নেক, তারা আখিরাতে একে অপর থেকে পালিয়ে 
বেড়াবে না, বরং একে অপরকে দেখে খুশী হবে । কিন্তু যারা পাপী, তারা সবাই একে অপর 
থেকে দূরে সরে যাবে। তারা ভয় করবে যে, না জানি তার বাপ-ভাইদের পাপের বোঝা তার 
মাথায়ও এসে পড়ে | 


www.pathagar.com 


















© 
২. এ কারণে যে, এ অন্ধ লোকটি তার কাছে 
7 এসে গেছে।১ এ: CE AEA a ce 2 
Bo আপনি কী জানেন? হয়ত সে শুধরে যাবে, 0৫১৪1415১42 ৮5৪ 7 
র্‌ 2০ )) ৮ পুহিত তু ৮ ভিত ৯৭ i 
5 8. অথবা উপদেশ কবুল PACS | ফলে উপদেশ Osu 4:58 Sau gl 7 
3} তার জন্য উপকারী হবে। 8 দক eee 
Be. যে বেপরোয়া ভাব দেখায়, টিভি Lal -9 9 
Ae do - an aA nN putt 
Ru. তার দিকে তো আপনি মনোযোগ দিচ্ছেন । ০ ৬41০৪ -l # 
৭. অথচ সে না শুধরালে আপনার উপর এর কী 6 ০৫১০ %া হতেও VE 
দায়িত্ব আছে? MEO 
Bo, আর যে আপনার কাছে ছুটে আসে, Os Hele Ge Lely -A : 
ss lA wer be 


Bd. এবং ভীত-সন্তরস্ত থাকে, 
১০. তার প্রতি আপনি অমনোযোগী হচ্ছেন। 


£১১. কক্ষনো নয়,২ নিশ্চয়ই এ (কুরআন) তো 
একটি উপদেশ ৷ 


৫ ১। পরের কতক আয়াত থেকে বুঝা যায় যে, স্বয়ং রাসূল (সা.)-ই বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিয়েছিলেন । এখানে যে HH 
অন্ধের দিকে ইশারা করা হয়েছে, তিনি হযরত খাদীজা (রা.)-এর ফুফাত ভাই হযরত ইবনে Wea মাকতুম | 


y 

০ * pl 

০০ tt pg 4.2 
|) 

€ bee লেনে 5 


O oth 4১০ ol -১, 


Gwe Re ১৩ 
০ 3,835 Gil se -1) দু 







a (রা.)। সে সময় রাসূল (সা.) মান্ধায় বড় বড় সর্দারদের নিকট দ্বীন ইসলামের দাওয়াত পেশ করায় ব্যস্ত ছিলেন। £ 
8. এ অবস্থায় এ অন্ধ ব্যক্তি এসে কতক প্রশ্ন করতে চাইলেন। এভাবে রাসূলের কাজে বাধা সৃষ্টি হওয়ায় তিনি 3 
2 স্বাভাবিকভাবেই বিরক্ত হলেন। cs 
i ২। মানে, কক্ষনো এ ধরনের কাজ করবেন না। যারা আল্লাহকে ভুলে আছে এবং দুনিয়ার মান-মর্যাদা নিয়ে গর্বে ফুলে $% 





a আছে, তাদেরকে বিনা প্রয়োজনে গুরুত্ব দিবেন না। তাদের সাথে আপনার ব্যবহারে যেন তাদের এমন ধারণা না 3 








Bo হয় যে, এরা ইসলাম কবুল না করলে আপনার কোন স্বার্থ নষ্ট হয়ে যাবে । ইসলামের শিক্ষা এমন মূল্যহীন নয় যে, হু 
টি. যারা এ থেকে মুখ ফিরিয়ে রাখে, তাদেরকে তোয়াজ করতে হবে। যারা সত্যের ধার ধারে না, সত্যও তাদের পু 
নট পরওয়া করে না। র্‌ 
a bad Pad Fad Pad Fad Fad bad bat, bad Fad Pad Hyd Pad Fad Fad Dad Fad PAA bad Pad ad Fad Pad Fad Pad Pad bad ad bad. Pad bad bad bad Pad Pad Fad Pad Pad Pad Fat bad Had Had bad Dad bad Nat Bat Dad Dad i 


www.pathagar.com 


২৮ 
525292525:51515152585252589858585852919252915292225252515985252225258555255252515251575252585252589292 
oh i 











vy 2 
% ১২. যার ইচ্ছা হয়, সে তা গ্রহণ করুক। রে 
aD ce 
4 Y 
Bo, এটা এমন সব বইতে লেখা আছে, যা OL বে 
5 ৫ ১০5৭8 ২৮5: a 
১৪. উচ্চ মর্যাদাবান পবিত্ৰ*। ০১5১৫০২০৬১০ -১£ 2 
{৫ ১৫-১৬. এটা সম্মানিত সৎ লেখকদের হাতে রা রঃ 
রি O% ১৪৮৬ ৪4৯১ —\e os 
8 থাকে |8 a রা পা Fa 
a ০ tS 
3 O don, eS - কু 
১৭. লা'নত€ হোক মানুষের উপর, সে কত বড় bth ts te ene AE i 
2 সত্য অস্বীকারকারী! Oo aS! ৮ ০৮১1 Joa -W & 
: রা 3 
a ১৮. তাকে আল্লাহ্‌ কোন জিনিস থেকে পয়দা 8:02 EES 
a 04512572141 ০ ya 8 
1. করেছেন? ১৮০৮2 65 ০2 2 
ef : os 
Bop. বীর্যের একটি ফৌটা থেকে তাকে তৈরি 18254727848 রা 
2 করেছেন, তারপর তার তাকদীর” ঠিক ০১১৪ ২৯4১ ০৮০ ১৭ 
ow ay 
২০. এরপর তার জন্য জীবনের পথ সহজ Pd Ae eet cts op ae i 
i করেছেন। ০ ১৯৮০০ rset SY. i 
a a 
: i 
Bo | মানে, সব রকম ভেজাল থেকে AS 1 এতে বিশুদ্ধ হক পেশ করা হয়েছে | কোন ধরনের বাতিল বা ভ্রান্ত চিন্তা, 
মত ও পথ এতে শামিল হতে পারেনি | নু 
৪ এখানে এ সব ফেরেশতার কথা বলা হচ্ছে, যারা আল্লাহর সরাসরি হিদায়াত অনুযায়ী কুরআনের হিফাযত করা ও $3 
i রাসূল (সা.)-এর নিকট ঠিক মতো পৌছাবার দায়িত্ব পালন করেন। i 
৫ এখান থেকে কাফিরদেরকে লক্ষ্য করে কথা বলা হচ্ছে। এর আগে ১৬টি আয়াতে রাসূলকে সম্বোধন করে বলা 


{১ হলেও তাতে কাফিরদের প্রতি পরোক্ষ ধমক ছিল | তাতে বলা হয়েছে যে, হে রাসূল, যারা সত্য তালাশ করে, $$ 
Bien দিকে মনোযোগ দিন | এসব সত্যের দুশমন কুরআনের মূল্য কি বুঝবে? of 


a (*) শিশু মায়ের পেটে থাকাকালেই ঠিক করে দিয়েছেন যে, তার লিংগ কী হবে, কোন্‌ রং-এর হবে, কতটা AMC H 
মোটা হবে, তার হাত, পা, চোখ, কান কতটা ঠিক মতো তৈরি করা হবে, আর কোন্‌ কোন্টা কি পরিমাণ বিকল হুঁ 
বানানো হবে, এর আকৃতি কিরূপ হবে, এমনকি এর গলার আওয়াজ কেমন হবে, এর দৈহিক শক্তি ও মগযের হুঁ 
টি: ক্ষমতা কতটা হবে, কোন্‌ দেশে ও কী পরিবেশে সে পয়দা হবে এবং লালিত-পালিত হবে, দুনিয়ায় কী দায়িত্‌ HB 
পট: পালন করবে, কদ্দিন দুনিয়ায় থাকবে। যে আল্লাহর হাতে এসব কিছু করার ক্ষমতা, সে মহা শক্তিশালীকে গু 
i অস্বীকার করে এবং তীর হুকুম অমান্য করে সে কেমন করে সফলতা লাভ করবে? 

টা 
ce 778785888০8 ape CE EC ME RCO CP ROE RS TPT ০2225884288 


www.pathagar.com 


নি 


২৯ 


: Ave Le ee 
রা জে ০১১৪৪ 43051 78- 

কবরে পৌছিয়েছেন। : res 
. এরপর যখন তিনি চান তাকে আবার 09858155101 


been .-* G4 Ge 
০১১০] (১ ০৮৪১ Ul WS -vrv 


রর পপ 9) % ৭ ig i a. 1 Ae 
০০৮৮৮ ০11 Glas) ial Yt 


@- Ed ৪ one ge 
Chine 50511 Clana GI 7০ 
Y . ar 


Oe Ae 22০ ok 
০ Gio) (১৪৪,277 


পাঠা Ree 


oa 4 

২৭-৩১, তারপর এতে উৎপন্ন করেছি শস্য, 0৮225 GL vv 

আংগুর ও তরি-তরকারি এবং যায়তুন ও টিভি EE 

খেজুর, আর ঘনঘন বাগ-বাগিচা, ফলমূল 042596852৫৭ 
১০৯ 2 





www.pathagar.com 







O ৪2151 ০০315 হী 












৭ dae Pane ; 
: উট মতো আওয়াজ আসবে ', 3০1০০122128 
aes openers 
i i 
& বিবি-বাচ্চাদের থেকে পালাতে থাকবে। fe a চি 
‘i Onn > ; 
৩৭. সেদিন তাদের এক এক জনের উপর 


এমন রি সময় এসে পড়বে যে, 






পা 4G Sa? 4 


Os Ie ১১৯৩ -YA 
0 ৪১০১১০২৫৯০০ A a 


See “AG GS RB 


Oe Gale ate ১৬2১১, 


















#৪০. আর কতক চেহারা সেদিন ভীষণ 
ধূলি-মলিন থাকবে । 


. থাকবে কলংক-কালিমায় ঢাকা | 








৩ 





পা 


Pear hr! Goes. 
ar hence : 
০ ৯১২৪]| ১১৪৫1১41519 6 






Hq) এখানে শেষ বারের মতো শিংগায় | দেয়ার ভীষণ আওয়াজের কথা বলা হয়েছে, যার ফলে সব মৃত মানুষ 
% জীবিত হয়ে উঠবে | 


st) 


www.pathagar.com 


৩১ 


সূরা আত-তাকভীর 


নামকরণ করা হয়েছে। 

নাযিলের সময় £ এ সূরার আলোচনা ধারা ও বর্ণনাভঙ্গি থেকে মনে হয় যে সূরাটি মাক্কী 
যুগের প্রথম ভাগে নাযিল হয়েছে। 

আলোচ্য বিষয় £ প্রথম ১৪টি আয়াতে কিয়ামাত ও আখিরাত এবং বাকী অংশে রিসালাতই 
মূল আলোচ্য বিষয়। 

নাযিলের পরিবেশ ঃ যে পরিবেশ ও পরিস্থিতিতে পূর্ববর্তী তিনটি সূরা নাযিল হয়েছে এ 
সূরাটির পরিরেশও তা-ই। 

আলোচনার ধারা 8 (১) ১-৬ আয়াতে কিয়ামাতের প্রাথমিক অবস্থা কিরূপ হবে এর একটা 
ধারণা দেয়া হয়েছে। অর্থাৎ দুনিয়ার বর্তমান ব্যবস্থা ভেঙ্গে দিয়ে যখন কিয়ামাতের সূচনা করা 
হবে, তখন সূর্য-চন্দ্র-গ্রহ-তারা ও পাহাড়-পর্বত নদী-নালার কী অবস্থা হবে তার একটি ছবি 
এখানে তুলে ধরা হয়েছে। 

(২) ৭-১৪ আয়াতে কিয়ামাত ও আখিরাতের দ্বিতীয় স্তরের বর্ণনা দেয়া হয়েছে। মৃত্যুর পর 
আবার যখন মানুষকে জীবিত করা হবে, আমলনামা খুলে দেয়া হবে, দোযখ ও বেহেশত সবার 
সামনে হাযির করা হবে, তখনকার অবস্থা তুলে ধরে বলা হয়েছে, সেদিন সবাই বুঝতে পারবে 
যে, দুনিয়ার জীবনে কে কি করে এসেছে। দুনিয়ায় থাকাকালে যারা আখিরাতের ব্যাপারে কোন 
গুরুত্ব দেয়নি, সেদিন তারা টের পাবে যে, কত বড় ভুল হয়ে গেছে। কিন্তু তখন টের পাওয়া দ্বারা 
কোন লাভ হবে AT . 

(৩) ১৫-২৫ আয়াতে রিসালাত সম্পর্কে বলা হয়েছে। প্রথমেই ডুবে যাওয়া তারা, বিদায় 
হওয়া রাত ও সকাল বেলার কসম খেয়ে বলা হয়েছে যে, রাসূল (সা.) জিবরাঈল (আ.) থেকে 
কুরআনের যে বাণী পেয়েছেন, তা রাতের অন্ধকারে স্বপ্নে পাওয়া নয়। তিনি জিবরাঈল (আ.)-কে 
দিনের আলোতে সজাগ অবস্থায় স্পষ্টভাবে আকাশে দেখেছেন। আর যে ফেরেশতা আল্লাহর পক্ষ 
থেকে বাণী নিয়ে আসেন, তিনি ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ | আল্লাহর কাছেও মর্যাদার অধিকারী 
এবং সমস্ত ফেরেশতা তারই হুকুম মেনে চলে। 

জিবরাঈল (আ.)-এর মর্যাদার উল্লেখ করার পর রাসূল (সা.)-এর প্রচারিত কুরআনের বাণীর 
দিকে জনগণের দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে লজ্জা দিয়ে বলা হয়েছে, “রাসূল (সা.) তোমাদের 
নিকট আল্লাহর যে বাণী পৌছাচ্ছেন, তা যে কত মূল্যবান, তা বুঝবার জন্য তোমরা যদিও প্রস্তুত 
নও, তবু এটুকু বুদ্ধি তো তোমাদের থাকা উচিত ছিল যে, এমন উপদেশ ও জ্ঞানময় কথা কোন 


www.pathagar.com 


৩২ 


পাগলের প্রলাপ হতে পারে না বা শয়তানের কুমন্ত্রণা হতে পারে না।” অথচ তোমরা তা-ই বলে 
বেড়াচ্ছ। 

(8) ২৬-২৯ আয়াতে অবিশ্বাসীদের বিবেককে চাবুক মেরে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, 
“কুরআনের এমন মূল্যবান উপদেশ থেকে পালিয়ে কোথায় যাচ্ছ? গোটা বিশ্বের সবার জন্য যে 
উপদেশ পাঠানো হয়েছে, তা কবুল না করে শয়তানের ধোকায় পড়ে কোথায় যাচ্ছ ? আসলে 
তোমরা সত্য পথে চলতেই চাও না। তোমাদের মধ্যে যারা সরল TAGS পথে চলতে চায়, তারা 
এ উপদেশ মতো চলে যে উন্নত চরিত্রের অধিকারী হচ্ছে তা কি দেখতে পাচ্ছ না ? 

এর চেয়ে আরও বড় সত্য কথা হলো, হিদায়াত যদি তোমরা পেতেও চাও, তবু তা পাবে 
না। যে পর্যন্ত আল্লাহ তা পছন্দ না করেন। তোমরা যে ব্যবহার রাসূলের সাথে করছ, তাতে 
আল্লাহ তোমাদের হিদায়াত না পাওয়ার ফায়সালা করে দিতে পারেন। এখনও সময় আছে, 
তোমাদের নিয়ত ও ইচ্ছাকে পবিত্র করে নাও ৷ তাহলে হয়তো হিদায়াত পেয়ে যাবে। 

তোমরা জেনে রাখো যে, আল্লাহর ইচ্ছাই আসল । যা ইচ্ছা তা-ই করার ক্ষমতা 
তোমাদেরকে দেয়া হয়নি। তোমরা শুধু ইচ্ছা ও চেষ্টা করতে পার | সফলতা আল্লাহর ইচ্ছার 
উপর নির্ভর Sed | তোমরা কুরআনের অগ্রগতিকে দাবিয়ে রাখার যত ইচ্ছাই রাখ এবং এর জন্য 
যত চেষ্টাই কর আমি রাসূলকে কামিয়াব করার ইচ্ছা করলে তোমাদের ইচ্ছা কিছুতেই তা 
ফিরিয়ে রাখতে পারবে না | তাই এ ব্যর্থ ইচ্ছা ও চেষ্টা ছেড়ে সত্যকে কবুল করে নাও। 


বিশেষ শিক্ষা 

“আল্লাহর ইচ্ছার উপর কারো ক্ষমতা নেই।” 

সূরাটির শেষ আয়াতে একটি বিরাট ও গভীর বিষয়কে ছোট্ট এক কথায় প্রকাশ করা হয়েছে। 

আল্লাহ পাক মানুষকে ইচ্ছা ও চেষ্টার ক্ষেত্রে যে স্বাধীনতা দিয়েছেন, তা মোটেই অবাধ নয়। 
মানুষ যত BAX করুক, তা আল্লাহর ইচ্ছা ছাড়া পূরণ হতে পারে না। মানুষ যে উদ্দেশ্যেই চেষ্টা 
করুক, আল্লাহর ইচ্ছা ছাড়া তার কোন চেষ্টাই সফল হতে পারে AT | 

মানুষ যে মন্দ কাজের ইচ্ছা করে এবং যে উদ্দেশ্যে সে চেষ্টা করে, তা আল্লাহর মরযীর 
বিপরীত হলেও আল্লাহ সাধারণত তাতে বাধা দেন না। কারণ, তিনি মানুষকে ভাল ও মন্দ 
দু'দিকেই চলবার স্বাধীনতা দিয়েছেন। কিন্তু এ স্বাধীনতা এমন নয় যে, আল্লাহ ইচ্ছা করলে 
তাতে বাধা দিতে পারেন না। মানুষকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত স্বাধীনভাবে তিনি চলতে দেন। 
কিন্তু যখনই সে এ শেষ সীমা পার হতে চায়, তখনই তিনি বাধা দেন। আর আল্লাহ যখন কোন 
বিষয়ে সিদ্ধান্ত নেন, তখন আর কোন শক্তি এতে বাধা দিতে পারে না। 

তাই কারো এমন ধারণা করা বুদ্ধিমানের পরিচায়ক নয় যে, সে যত WHS করুক তাকে 
বাধা দেবার কেউ নেই | ভাল ও মন্দ সম্পর্কে প্রত্যেক মানুষকেই যে ধারণা দেয়া হয়েছে এর 
বিপরীত পথে চলার চেষ্টা করা একেবারেই বোকামি | আল্লাহকে টেক্কা মেরে যা ইচ্ছা তা-ই 
করার ক্ষমতা যে কারোই নেই, সে কথা মনে রাখাই বুদ্ধিমানের লক্ষণ | 


www.pathagar.com 


>. 


at ২. 


৩. 


রে 


হেসে) 


22 


fant 


RE 


> 


21 


fed Pa Fad Bet BIA BAA Pod PAA Pat Pad Pad bad 6 


8 


t 
D ES 


bat 
a 


১০. 


সনি ad Pa bat Fat Pad Fad Fad bad Pat bad Pad Pad Pad Fad Bal Pad Pad bal 
০৪৯৯ un Sm A) 


যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে ।১ 
যখন তারাগুলো ছড়িয়ে পড়বে | 
যখন পাহাড়গুলোকে চলমান করা হবে। 


যখন দশ মাসের গাভীন উটকে তার নিজের 
অবস্থায় ছেড়ে দেয়া হবে ।২ 

যখন সব বন্য পশুকে এক সাথে জমা করা 
হবে। 

যখন সমুদ্রগুলোয় আগুন লাগিয়ে দেয়া 
হবে। 


. যখন রূহকে (দেহের সাথে) জুড়ে দেয়া 


aa 


, যখন জ্যান্ত কবর দেয়া মেয়েকে জিজ্ঞেস 


করাহবেঃ 
কোন দোষে তাকে মারা হয়েছিল? 


যখন আমলনামা খুলে দেয়া হবে। 





Ac een FARE 


53391 py! ily 


Yue ০ cr ws চ 4 A “0° 
তা 


Yue Arve 


ত as eB 


২৬৯ ae 8 


-\ 


-Y 


-Y 


OS Saeed 15 - A 


PS tea 


6 45 239 - ৭ 


২8:58 oir 
০০,১০১ ৪৯৮৪119157১, 


মানে, যে আলো সূর্য থেকে দুনিয়ায় ছড়িয়ে পড়ে, এ আলোকে আর ছড়াতে না দিয়ে সূর্যের উপরই গুটিয়ে 


ফেলা হবে। 

আরববাসীদের নিকট এঁ উটের চেয়ে কোন মালই বেশী মূল্যবান ছিল না, যে উটের বাচ্চা হবার সময় হয়ে 
এসেছে। এ অবস্থায় উটের খুব বেশী যত্ন নেয়া হয় এবং এর হিফাযত করা হয়। দশ মাসের গাভীন উটের 
দিকে মনোযোগ না দিয়ে এভাবে “ছেড়ে দেয়া হবে” বলার মানে হলো মানুষ এমন কঠিন বিপদে পড়বে যার 
ফলে প্রিয়তম মালের AY নেবার মত হুশ-জ্ঞানও তখন থাকবে না। 


ছিল। 


www.pathagar.com 


[Pad Pad Pat Pa Fad Pad bad bat Fad Pat 


CAEP PAT PO PP TPO Pat at Pat Fat at at Pat Ft a 


৩। মানে, মানুষকে নতুনভাবে তেমনি জীবিত করা হবে, যেমন দুনিয়ায় মরার আগে শরীরের সাথে রূহও যিন্দাহ 








ইসস 


রা? 


ee 


Pad Fad Fad Fad ad ad Fad Fal bad 


=~ 


111 


(Pad Pad Pad Pad | 


211 


শে 
Ax] 


Nae Oh ar OS তত 


5 ১৪. তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে, সে কী SELLE LLL ১ 


৩৪ 


সরতে nes ee ae ete nat nas wea EGS রি a eR eter aa mre ject a Gane nc ae ae care ci ~ nate na re ১ ৮:০৮ সর ime 


ha Oe oh a sar fog er 


সূরা 3 ৮১ তাকভীর পারা ৩০ | Ysa nA AN ৯১৬৯০ 


a Sot nt a mm mm mn 


aE. 


Yue A 


১১. যখন আসমানের পর্দা সরিয়ে দেয়া হবে। 6 ০০৫, 1155 


সস ree 


১২. যখন দোযখের আগুন জ্বালিয়ে দেয়া হবে। G ০০১৯৪ 1১1)" 


Aa 


১৩. যখন বেহেশতকে কাছে আনা হবে । 6 ০8191 Ga Coils -vr 


0000 ০০০7৮ = 


নিয়ে হাযির হয়েছে। রি 
১৫-১৬. নাঃ, আমি কসম খাচ্ছি ফিরে আসা ও ০১1৮-৪1-১০] 
লুকিয়ে যাওয়া তারাগুলোর। ০ aT Presa 


স্বর, 
SS 


a 


১৮. এবং ভোরের, যখন সে শ্বাস নিলো । Oates lla 


১ 


১৭. আর রাতের, যখন সে বিদায় হলো । sie 
<b 


১৯. নিশ্চয়ই এটা একজন সম্মানিত বাণী ০7৯৫১১০১৯০৭ 
বাহকের (জিবরাঈল আ.) কথা ।৫ টু 
২০. যিনি খুব শক্তিশালী ও আরশের মালিকের 04১ Sl ১ ১১০ i Gi ০. 3 
নিকট বড় মর্যাদার অধিকারী । a 
২১. সেখানে তার হুকুম মানা BA’ এবং তিনি নী As 


2 cr 
আস্থাভাজন। রঃ 


এ 


sie 


Neri 


81 কুরআনে যা কিছু বলা হয়েছে, ee eee 
ধারণা করছ, তা কক্ষনো সঠিক নয়। র্‌ 

৫। এখানে সন্মানিত রাসূল অর্থ জিবরাঈল (আ.) যিনি আল্লাহর বাণী বহন করে আনেন। কুরআনকে এ 
“বাণীবাহকের কথা” বলা অর্থ এ নয় যে, এটা এ বাহকের বাণী। বাণীবাহক (পয়গামবার) বা রাসূল 
বলার মানেই হলো, কুরআন এ মহান সত্তার বাণী, বন বাহক হিনাবে লিবরা মে 
পাঠিয়েছেন। it 

৬। মানে, তিনি ফেরেশতাদের সরদার । সকল ফেরেশতা তীর হুকুম মতোই কাজ করে। 


aoe: 


১ 


AS, 
ow 


EE Te PS PN PO IN PN PP NO ED ED PA PN A A PN A} ha Pad bad Pa Fad Pat had Pad Pad Pad Pat bad Pat § Pat Pad bad Fal Kk 


www.pathagar.com 


সুরা 8 ৮১ তাকভীর পারা ৩০ বা. sl 2s A\: 5১৬৭৭ 


: ২২. (হে মাক্কাবাসীগণ!) তোমাদের সাথীটি 


ঢ ae ar 22 cee 
পাগল নন, Oo EE AGRE 


jl ue 2 A £ 924 aero 
feo. তিনি তাকে (জিবরাঈল আ.-কে) 0৮১০11580০1) sly - 
পটু: আলোময় আকাশে দেখেছেন। 

3 ২৪. আর তিনি গায়েবের (এ ইলমকে 6০১১১১৯1115 ৯ G's - - 
৯ মানুষের কাছে পৌছাবার) ব্যাপারে কৃপণ নন। 

; oe 5 a 

নট ২৫. এটা কোনো বিতাড়িত শয়তানের কথা ০7১,১55, 4১৮ ৩৯ ০১০ 
i নয়। be ako ane প 

৯২৬. তাহলে তোমরা কোথায় চলে যাচ্ছ? ০০৬৯৪১০০৪৪7 


Yen alty 


H ২৭-২৮. এই (কুরআন) তো সারা জাহানের ০ ০১4৮ ১৫ 2 ‘ae 31-% 
ক্র. জন্য একটা উপদেশ, (বিশেষ করে) 

{ তোমাদের মধ্যে এ ধরনের প্রত্যেকটি ০৯০... ৩176৭ । ০৮০০ YA 
: লোকের জন্য, যে সঠিক পথে চলতে চায়। | 

টু ২৯. আর আল্লাহ রাববুল আলামীন না চাওয়া 1111 252 141 ১:5 03 _¥4 


পর্যন্ত তোমাদের চাওয়াতে কিছুই হয় না। 6 “9 Lali 


৭। এখানে সাথী মানে রাসূল (সা.), যিনি মাক্কাবাসীদের একজন হিসাবে তাদেরই সঙ্গী-সাথী ছিলেন। 


On mmm mm rr Bc a mS Bam Br RL ar a. mtn Botan cen Ce SACO Btn PARRA 2০4-5522585828 
2855522225? 


on 
০০০ ০০৮42৮2:252240042555255৮2৩55৩ 52০52 


www.pathagar.com 


CD 


an a uae 


i 
ne eT mR mS 


Pa nara: ad tal ata Pha tata fal Ra Ta Sonia en enn 


Pm) RE ১৪ a 


om 


নাম ঃ সূরার পয়লা আয়াতের “ইনফাতারাত' ক্রিয়াবাচক শব্দের মূল বিশেষ্য পদের শব্দ 
দ্বারাই এর নামকরণ করা হয়েছে। 

নাযিলের সময় ৪ এ সুরার আলোচ্য বিষয় ও আলোচনার ধরনের সাথে সুরা তাকভীরের খুব 
ঘনিষ্ঠ মিল দেখে মনে হয় যে, এ দুটো সূরা কাছাকাছি সময়েই নাযিল হয়েছে। 

আলোচ্য বিষয় £ঃ এর আলোচ্য বিষয় কিয়ামাত ও আখিরাত । রাসূল (সা.) বলেছেন, “যদি 
কেউ কিয়ামাতের দিনের দৃশ্যকে এমনভাবে দেখতে চায় যেমন নিজের চোখে দেখা যায়, তাহলে 
সে সূরা তাকভীর, ইনফিতার ও ইনশিক্বাক পড়ুক | 

নাযিলের পরিবেশ £ সূরা নাবা থেকে এ সুরাটি পর্যন্ত আলোচ্য বিষয় থেকে বুঝা যায় যে, 
প্রায় একই ধরনের পরিবেশে এ সূরাটিও নাযিল হয়েছে। 

আলোচনার ধারা 3 (১) ১-৩ আয়াতে কিয়ামাতের প্রাথমিক অবস্থার অতি সংক্ষিপ্ত একটা 
ছবি আঁকা হয়েছে। এতে দেখানো হয়েছে যে, গ্রহ-উপথহে সুন্দর করে সাজানো এ পৃথিবীকে 
ভেঙ্গে দিয়েই কিয়ামাতের সূচনা করা হবে। 

(২) ৪ ও ৫ আয়াতে বলা হয়েছে যে, আবার যখন সব মানুষকে জীবিত করে কবর থেকে 
উঠিয়ে আনা হবে, তখন তাদের দুনিয়ার জীবনের সব কার্যকলাপের পূর্ণ বিবরণ তাদের সামনে 
তুলে ধরা হবে। তারা নিজেরা জীবিতকালে ভাল-মন্দ যা করেছে, তাও যেমন দেখানো হবে, 
তেমনি তাদের মৃত্যুর পর তাদের ভাল ও মন্দ কাজের প্রতিক্রিয়া হিসাবে দুনিয়ায় যা কিছু 
ফলাফল হয়েছে, তাও দেখানো হবে | 

(©) ৬-৮ আয়াতে মানুষের বিবেককে জাগিয়ে তুলবার জন্য অতি দরদের সাথে জিজ্ঞেস 
করা হয়েছে, “হে মানুষ! তোমাদের যে মহান দয়ালু মনিব জীবের সেরা বানিয়ে তোমাদেরকে 
এমন সুন্দর শারীরিক আকৃতি ও মানসিক গুণাবলী দান করেছেন, তিনি এসবের একদিন হিসাব 
নেবেন এবং তোমাদের দুনিয়ার জীবনের সব কাজ-কর্মের পুরস্কার ও শাস্তি দেবেন, সে কথা 
কেমন করে তোমরা ভুলে আছো | কে এ মনিবের কথা ভুলিয়ে দিয়ে তোমাদেরকে ধোকায় ফেলে 
রেখেছে ?” 

(৪) ৯-১২ আয়াতের প্রথম আয়াতে আল্লাহ পাক নিজেই এ প্রশ্নের জওয়াব দিয়ে বলেছেন, 
“আখিরাতের যে পুরস্কার ও শাস্তি দেয়া হবে, সে কথাকে মিথ্যা মনে করার ফলেই তোমরা 
ধোকায় পড়েছো। এঁ কথা সত্য মনে করলে কিছুতেই বিবেকের বিরুদ্ধে এভাবে কাজ করতে 
পারতে না।” এরপর ১০-১২ আয়াতে সতর্ক করার উদ্দেশ্যে বলা হয়েছে, “তোমরা মনে করো 
না যে, তোমরা যা করে বেড়াচ্ছ এর কোন রেকর্ড রাখা হচ্ছে না। আল্লাহর নিযুক্ত সম্মানিত 
ফেরেশতারা সব কিছুই লিখে রাখছেন 1” 


www.pathagar.com 


৩৭ 


(৫) ১৩-১৬ আয়াতে খুবই জোর দিয়ে ঘোষণা করা হয়েছে যে, সৎ লোকেরা অবশ্যই 
চিরদিন নিয়ামতের মধ্যে থাকবে এবং বদ লোকেরা আযাবই পেতে থাকবে | শেষ বিচারের পর 
থেকে এরা চিরকাল এমন দোযখে থাকতে বাধ্য হবে, যেখান থেকে কোথাও পালিয়ে যাবার 
কারো সাধ্য থাকবে A | 

(৬) ১৭-১৯ আয়াতে বিচার দিনের ভয়াবহ চিত্রটি তুলে ধরা হয়েছে। দুনিয়ায় যে যত 
দাপটই দেখাক এবং রাসূলের বিরুদ্ধে যে যত চালাকীই করুক, আখিরাতের আদালতে কাউকে 
বাচাবার শক্তি কারো থাকবে না। সেদিন সমস্ত বিষয়ের কর্তৃত্ব একমাত্র আল্লাহরই থাকবে 1 তিনি 
একচ্ছত্র ক্ষমতার অধিকারী WIT সব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবার ক্ষমতা একমাত্র তারই 


থাকবে | 
বিশেষ শিক্ষা 


“মানুষের কর্মজীবন কিয়ামাত পর্যন্ত স্থায়ী ।” 

৫নং আয়াতে এক বিরাট বিষয়কে একটি ছোট্ট আয়াতে লুকিয়ে রাখা হয়েছে 1 বলা হয়েছে 
যে, মানুষ আগে কী করেছে ও পরে কী করেছে তা কিয়ামাতে জানতে পারবে । আমলনামা যখন 
হাতে দেয়া হবে, তখন সবাই বিস্মিত হয়ে বলবে যে, আমার হিসাবে এত আমল কোথা থেকে 
এলো ? যারা নেক আমল করেছে, তারাও যেমন আশ্চর্য হবে, তেমনি অপরাধীরাও পেরেশান হয়ে 
রলবে যে, হায় আল্লাহ! এত পাপ তো করিনি ? এতগুলো কেন আমাদের নামে লেখা হলো? 

আল্লাহর পক্ষ থেকে নেক ও বদ সবাইকে জানানো হবে যে, তোমরা নিজেরা এত কিছু 
করনি এ কথা ঠিকই | কিন্তু তোমাদের চেষ্টায় অন্যরা যা করেছে, তোমাদেরকে যারা অনুকরণ 
করেছে এমনকি তোমাদের মত ও পথ পছন্দ করে যারা সে অনুযায়ী চলেছে, তাদের সবাই 
যে-সব আমল করেছে, সে-সবও তোমাদের আমলনামায় জমা হয়েছে | তোমাদের কাজের জের 
কিয়ামাত পর্যন্ত যতদিন চলেছে, তা তোমাদের হিসাবে লেখা হয়েছে। 

এ থেকে বুঝা গেল যে, মানুষ মরে গেলেই তার আমলের হিসাব শেষ হয়ে যায় না। 
কিয়ামাত না আসা পর্যন্ত মানুষের কাজের হিসাব চূড়ান্ত হয় না (Account Close হয় না)। 
কারণ, মানুষের কাজের জের চলতেই থাকে | হিটলারের মতো লোকের অপকর্মের জের শত শত 
বছর পর্যন্ত চলাই স্বাভাবিক | ফিরআউন ও নমরূদের দুষ্কৃতির জের এখনও চলছে। 

তাই মানুষ জীবিত থাকাকালে যা করে শুধু এর ভিত্তিতে তার বিচার হওয়া যথেষ্ট নয়। 
ইনসাফের দাবী এটাই যে, সে যা করেছে তার জের যতদিন চলবে, ততদিনই তার আমল জারী 
আছে বলে গণ্য হবে। অবশ্য আমলে জারিয়া ভাল ও মন্দ দু'রকমই হতে পারে | রাসূল (সা.) ও 
সাহাবায়ে কিরাম যে নেক আমল করেছেন, তার জের এখনও চলছে এবং আরও চলবে | তাই 
তাদের আমলনামায় নেক আমলের হিসাব বেড়েই চলছে। 

এ আয়াতে এ কথাই বলা হয়েছে যে, আখিরাতেই মানুষ জানতে পারবে যে, সে দুনিয়ায় 
থাকাকালে কী কী কাজ করেছে এবং তার মৃত্যুর পর তার কাজের জের হিসাবে আরও কী কী 
কাজ করেছে বলে হিসাবে ধরা হয়েছে। প্রত্যেক কাজ করার সময় এ বিষয়ে সব সময় 
সচেতন থাকাই যুক্তি ও বুদ্ধির দাবী | 


www.pathagar.com 






FY Aes ra ATS 
বরা 31 


ATT 


যখন তারাগুলো ছড়িয়ে পড়বে। 
যখন সমুদ্র ফাটিয়ে দেয়া হবে। 


are 8 





পা রিনার 






যখন কবরগুলো খুলে দেয়া হবে।১ 


a 









কিছু করেছে, তা জানতে পারবে। ১৩০ 
হে মানুষ! কোন্‌ জিনিস তোমার এঁ মহান ১ ০১ ০ 0০০১1 GL 
মর্যাদাশালী রবের ব্যাপারে তোমাকে 

ধোকায় ফেলেছে? 0 pl 





Vor aed পি 


যিনি তোমাকে পয়দা করেছেন, তোমাকে © iad ol: “al: Gl 


ভালভাবে গঠন করেছেন ও তোমাকে 
সুষম করেছেন। 






berg - ad 





০০০৪০) SISK -Y 
০০১১১৪১০৯৭1 is -Y 


টনি হি 


রে Et) 


ad bo pe bn নর 


তোমার রব যে আকারে চেয়েছেন ১28১20৮৪৮০০ তুঃ AE 


তোমাকে গঠন করেছেন। 

কক্ষনো নয়*, বরং (আসল কথা হলো) 
তোমরা শাস্তি ও পুরস্কারকে মিথ্যা 
বলছ।* 


rc asker A 


03510 93235 45 সি 










১। কবর খুলে দেবার মানে হলো মানুষকে আবার জীবিত করে উঠানো। 
২। অর্থাৎ এমন ধোকায় পড়ার কোন যুক্তি নেই। 


ৃ 
ৃ 
mi 
ix 
2 
x 
KS 


জা 


fone peda pk bb 


bes be 


a iw 


'৩। মানে, যে কারণে তোমরা ধোঁকায় পড়েছ, তা কোন যুক্তিপূর্ণ কারণ নয়। বরং দুনিয়ার পর এর বদলা £ 





দেবার কোন ব্যবস্থা নেই বলে তোমরা এক নিছক আহাম্মকী ধারণায় রয়েছ। এ ভুল ও ভিত্তিহীন 
অনুমানই তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে, তার বিচার থেকে নির্ভয় করে দিয়েছে এবং 


নৈতিক আচরণে দায়িত্ববোধহীন করে ছেড়েছে। 





www.pathagar.com 


৩৯ 
গাহি হাতা 
tas 

+ 


ae সূরাঃ৮২ ইনফিতার পারা৩০ | শা, : gall JULI AY: 
iD 


Yea এপ কত 2 


Oki ile 1 -\. 
০০১5৫ LIS -১) 


পপ পপ Ae or 2 Aad ope 


০০৬৪১ Lo ০৬০ 7১ 


nai ei Sm 


. নিশ্চয়ই সৎ লোকেরা সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্যে SE Gal SISSY 91 - 
থাকবে | 
| WP alse -\t 
. আর অবশ্যই বদ লোকেরা দোষখে যাবে। | Go 7:৯৯ GH ১৯1 915 


পা Ae পাত জিত 


. প্রতিদান (বদলা) দেবার* দিন তারা ০১: ess Uys glues _\o 
তাতে ঢুকবে | 2 


outs (ec pals -১7 


. সেখান থেকে তারা মোটেই অনুপস্থিত 
থাকতে পারবে AT | 


. আর প্রতিদান দেবার দিনটি সম্বন্ধে তুমি ০১511 psa LCS = 


কীজান? 


4 Ae Fae? soe As 7 ok 
. আবার বলছি, প্রতিদান দেবার দিনটি ০2311 pga be এ-০১। Le ai -\A 
সম্পর্কে তুমি কী জান? 


এটা সেই দিন, যেদিন কেউ কারো জন্য 2 _-$৭ 
কিছু করতে পারবে না এবং সেদিন 
হাতে থাকবে | 





"4% আরবি ‘দীন’ শব্দের এ অর্থই এখানে হবে, যে অর্থে সূরা ফাতিহায় “মালিকি ইয়াওমিন্দীন” বলা হয়েছে। 
ইয়াওম' শব্দের বাংলা হলো দিন | ইয়াওমুদ্দীন অর্থ বিচার দিবস। এঁ দিন ভাল-মন্দ সব কাজেরই বদলা দেয়া 
হবে । তাই এ দিনটিকে বদলা দেবার দিনও বলা হয়। 


রি রা তিন রি রর Sm পপর SH TS HS SSL A I PN আর 
a ur" mn a ag a ay a mg ge ag ae হে ০2-০৫-১৫1৫ 


%% ‘আমর’ মানে বিষয় এবং হুকুম । অর্থাৎ এ দিন সব বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা একমাত্র আল্লাহরই হাতে F 
rs 

থাকবে এবং একমাত্র আল্লাহর হুকুমই সেখানে চলবে। is 

1) 

ped Oa bad Wed Fad Pad Fad Kad bed Fad Fad Fad Pad bd Fad Pad Prd bid Pad Pad Fad Fad Fad Bad Fad Bad Fad Bod bed bad Bad Bad bed Bad Bid bad bed bad Bid bed bad bad bed bid bed bed tnd bed bad | ERE 


www.pathagar.com 


নাম ঃ পয়লা আয়াতের মুতাফৃফিফীন শব্দ দ্বারা এর নামকরণ করা হয়েছে। 

নাযিলের সময় ও পরিবেশ ৪ সুরার শেষাংশের আলোচনা থেকে বুঝা যায় যে, মাক্কী যুগের 
প্রথম ভাগের এ সময় এ সূরাটি নাযিল হয়, যখন হাটে-বাজারে, পথে-ঘাটে ও বৈঠকাদিতে 
ঈমানদারদেরকে নিয়ে ঠাট্টা-বিদ্রপ চলছিল এবং তাদেরকে দেখলেই নানারকম মন্তব্য করে 
মুসলিমদেরকে সমাজে হাসির পাত্রে পরিণত করার চেষ্টা হচ্ছিল। 

আলোচ্য বিষয় ৪ এর আলোচ্য বিষয়ও আখিরাত | 

আলোচনার ধারা £ (১) ১-৩ আয়াতে এঁ সময়কার ব্যবসায়ী সমাজে প্রচলিত বেঈমানীর 
তীব্র নিন্দা করা হয়েছে। যারা দেবার সময় মাপে কম দেয়, আর নেবার সময় বেশী নেবার চেষ্টা 
করে, তাদেরকে এখানে অভিশাপ দেয়া হয়েছে। কারণ, সমাজ বিরোধী কাজের দীর্ঘ তালিকায় 
মাপে কম-বেশী করাটা একটা বড় রকমের জঘন্য কাজ। 

(২) ৪-৬ আয়াতে বলা হয়েছে যে, মাপে কম-বেশী করা এবং অন্যান্য সমাজ বিরোধী 
কাজের আসল কারণ হলো আখিরাতে অবিশ্বাস। মরার পর কোথাও হিসাব দিতে হবে বলে 
বিশ্বাস থাকলে এ জাতীয় কাজ করা অসম্ভব । অবশ্য ব্যবসার উন্নতির খাতিরে পলিসি বা নীতি 
হিসাবে অনেকে সততার পরিচয় দেয় | কিন্তু যদি দুর্নীতি করে সারা যাবে বলে মনে করে, তাহলে 
আর সততার ধার ধারে না। সত্যিকার সততা এবং স্থায়ী সততা তখনই সম্ভব, যখন মানুষের 
মনে আল্লাহ ও আখিরাতের ভয় থাকে। 

(©) ৭-১৭ আয়াতে অসৎ ও দুর্নীতিবাজদের কথা আলোচনা করা হয়েছে । ৪-৬ আয়াতে 
আখিরাতের আকীদা-বিশ্বাসের সাথে মানুষের চরিত্রের ঘনিষ্ঠ সম্পর্কের কথা জোর দিয়ে বলার 
পর এ কয়টি আয়াতে বলা হয়েছে যে, চরিত্রহীন লোকদের আমলনামা সঘলোকদের আমলনামার 
সাথে রাখা হবে না। অসৎ লোকদের রেজিষ্টারেই (Black-List) তাদের নাম থাকবে এবং 
তাদের রেকর্ডপত্রের দফতর আলাদাই হবে। 

সততা ও অসততা সম্পর্কে আল্লাহ পাক যে সীমা ঠিক করে দিয়েছেন, যারা এ 
বিধি-নিষেধের ধার ধারে না, সেই পাপীদের সম্পর্কে ১১ ও ১২ আয়াতে বলা হয়েছে যে, একমাত্র 
আখিরাতে বিশ্বাস না থাকার কারণেই এদের চরিত্র এমন হয়েছে। ১৩ ও ১৪ আয়াতে বলা 
হয়েছে যে, কুরআনের আয়াতকে যে ওরা পুরনো কাহিনী বলে উড়িয়ে দিচ্ছে এর আসল কারণও 
এঁ পাপী মন। আল্লাহর এক একটি নাফরমানী তাদের মনে যে কালিমা পয়দা করে তার ফলে 
তাদের দিলে মরিচা ধরে গেছে। আখিরাতে এর কী পরিণাম হবে, তা ১৫-১৭ আয়াতে বলা 
হয়েছে। 

(৪) ১৮-২৮ আয়াতে সৎ ও নেক লোকদের সাথে আখিরাতে কেমন ব্যবহার করা হবে, 
তার বিবরণ দেয়া হয়েছে । ১৮-২১ আয়াতে বলা হয়েছে যে, তাদের আমলনামা সম্মানিতদের 


www.pathagar.com 


৪১ 


রেজিষ্টারভুক্ত থাকবে এবং আল্লাহর নিকটবর্তী ফেরেশতারা এর পাহারাদার থাকবে । এরপর 
২২-২৮ আয়াতে তাদের উপর আল্লাহর অগণিত নিয়ামাতের কয়েকটি উল্লেখ করে মানুষকে ২৬ 
আয়াতে উৎসাহ দেয়া হয়েছে যে, তোমাদের উচিত এ সব নিয়ামাতের জন্য প্রতিযোগিতা Fat | 
মানুষ ক্ষণস্থায়ী দুনিয়া হাসিল করার জন্য একে অন্যের চেয়ে এগিয়ে যেতে ব্যস্ত হয়। অথচ 

(৫) ২৯-৩৩ আয়াতে দেখানো হয়েছে, অনৈসলামী সমাজে আল্লাহর দুশমনরা ইসলামী 
আন্দোলনের কর্মীদের সাথে কিরূপ ব্যবহার করে থাকে । এরা সুযোগ পেলেই বিদ্রাপ করে এবং 
ঈমানদারকে খুব অতিষ্ঠ করে ফিরে যাবার সময় খুব মজা ও তৃপ্তি বোধ করে | আর যখনই কোন 
মুসলিমের দেখা পায়, তখনই মন্তব্য করে যে, এরা একেবারেই ভুল পথে আছে। ৩৩ আয়াতে 
আল্লাহ্‌ পাক ঠাট্টা করে বলেছেন যে, আমি তো এদেরকে ঈমানদারদের ওপর ইন্সপেক্টার বানিয়ে 
পাঠাই নি। ইসলামী আন্দোলনের পথ ভুল কি না, সে বিষয়ে ফতোয়া দেবার কোন দায়িত্ব 
এদেরকে আমি দেই নি। 

(৬) ৩৪-৩৬ আয়াতে কাফিরদের ঠাট্টা-বিদ্রপে বিরক্ত, আহত ও মযলুম মুসলিমদেরকে 
শক্তি, সাহস ও সান্ত্বনা দিয়ে বলা হয়েছে যে, বিদ্রপের প্রতিশোধ নেবার সময় আসবে 
আখিরাতে | তখন ঈমানদাররা কাফিরদের অবস্থা দেখে হাসবেন তারা বেহেশতের নিয়ামাতের 
মধ্যে থেকে দোযখে কাফিরদের অবস্থা দেখে মনে মনে বলবেন, “দুনিয়ায় কাফিররা আমাদের 
সাথে যে ব্যবহার করেছে আজ তারা এর কি বদলাই না পেলো |” এভাবে ঈমানদাররা দুনিয়ায় 
কাফিরদের কারণে মনে যে ব্যথা পেয়েছিল, তা দূর হবে। 

বিশেষ শিক্ষা 

দুনিয়ার জীবনকে যারা চিরস্থায়ী মনে করে এবং আখিরাতের অনন্ত অসীম জীবনের কথা 
যারা বিশ্বাস করে না, তারা নিজেদের মনগড়া মত ও পথে দুনিয়ার সুখ-সুবিধা নিয়েই মত্ত। 
তারা আল্লাহর বিধানের ধার ধারে না। সমাজ ও রাষ্ট্রে কুরআন ও হাদীসের আইন-কানুন তাদের 
ভোগের পথে বাধা দেয় বলে তারা ইসলামকে অন্যান্য ধর্মের মতো ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ 
করে রাখা নিরাপদ মনে করে। তাদের হাতেই দেশের ক্ষমতা । তাদের মরযী মতোই 
শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সমাজের গোটা কাঠামো নিয়ন্ত্রিত । 

এ অবস্থায় যখন সমাজে আল্লাহর আইন জারী করার জন্য কোন আন্দোলন শুরু হয়, তখন 
তাদের গায়ে জ্বালা ধরে। তারা প্রথমে ঠাট্টা করেই এ আন্দোলনকে উড়িয়ে দিতে চায়। মাক্কায় 
রাসূল (সা.)-এর নেতৃত্বে পরিচালিত ইসলামী আন্দোলনের সাথে কুরাইশ নেতারা এ ব্যবহারই 
করেছিলো। 

দুনিয়ার জীবনে যারা আল্লাহর বান্দাদের সাথে এভাবে ঠাষ্টা-বিদ্রপ করে, তাদের এ বিদ্ধপের 
প্রতিশোধ নেবার ব্যবস্থা আখিরাতে যে অবশ্যই হবে, সে কথাই সুরার শেষাংশে.বলা হয়েছে। 
আর যদি ইসলামী আন্দোলন বিজয়ী হয়, তাহলে বিদ্রীপকারীরা দুনিয়াতেও পরাজয়ের গ্লানি বহন 
করতে বাধ্য হয়, যেমন মাক্কা বিজয়ের পর কুরাইশ নেতাদের যে দশা হয়েছিল। 


-৮ 
www.pathagar.com 


১. যারা মাপে কম দেয়, তাদের জন্য 






২. তারা যখন মানুষের কাছ থেকে নেয়, তখন 


& ৩. আর যখন তাদেরকে মেপে বা ওজন করে ১১৬৩৪ 2১198 lal iy 


8-৫. তারা কি মনে করে না যে, এক মহাদিনে 


৬. যে দিন সব মানুষ রাব্বুল আলামীনের 


৮. জেলখানার দফতর সম্বন্ধে তুমি কী জান? 


৯. একটা লিখিত কিতাব | 


* আরবি “ওয়াইলুন' মানে হায়-আফসোস, দুঃখ, অনিষ্ট, ধ্বংস ইত্যাদি। 
>| কিয়ামাতের দিনকে এক বড় দিন বলার কারণ হলো, এদিন সব মানুষ ও জিনের হিসাব আল্লাহর & 
আদালতে এক সাথে নেয়া হবে এবং পুরস্কার ও শাস্তির ঘোষণা দেয়া হবে। 
২। মানে, তাদের এই ধারণা একেবারেই ভুল যে, দুনিয়াতে এত সব অন্যায় করার পর এরা এমনিই ছাড়া 
পেয়ে যাবে। 






ক 
ধ্বংস। * 


maracas 
Seren ees 


Gl isle 19151 ১ Cas ৪] 
6 opie 





# AS oe 


০১০৯৭ 


রর কপ PREG চা [নেনে —$ 


Our atl এ ১৮০4 


ইতি 






Opens 75 


£ ৯৪৩ ong 


>> ০০041 78, নিউ 


bea 


তাদের উঠিয়ে আনা হবে ?১ 






OES: 






সামনে দাড়িয়ে থাকবে ? Oval 
ATUL He 
৭. কক্ষনো নয়২, নিশ্চয়ই বদলোকদের OUI AS 0135 WY 
fe 


আমলনামা জেলখানার দফতরে আছে। 


তি “ 


মি 
ক্স 






৮৪ OF TA 
০ ৩৮০ ৮ el alle —A 
LBaang রর 1 


০1৪১ ৯৩ 5৭ 






রে 
সক) 


টু 








www.pathagar.com 


তাদের জন্য ধ্বংস। 
. যারা প্রতিদান দেবার দিনটিকে মিথ্যা 
বলে উড়িয়ে দেয়। 


. আর সীমালংঘনকারী পাপী ছাড়া আর 
কেউ সে দিনটিকে মিথ্যা বলে উড়িয়ে 
দেয়না। 


. যখন তার কাছে আমার আয়াত পড়ে 
শুনানো হয়, তখন বলে, এটা তো 
পুরানো কালের কাহিনী 1° 

. কক্ষনো নয়, বরং আসলে ওদের দিলে 
ওদেরই বদ কাজের (দরুন) মরিচা ধরে 
গেছে ।8 

. কক্ষনো নয়, অবশ্যই ওদেরকে এ দিন 
ওদের রবের দীদার থেকে মাহরূম রাখা 
হবে it 

. এরপর ওরা অবশ্যই দোযখে গিয়ে 
পড়বে | 

. তখন তাদেরকে বলা হবে এটা এ জিনিস 
যাকে তোমরা মিথ্যা বলে উড়িয়ে দিতে। 


LIS Fad Fad bad Pad Fad ad Fad Pad Fad Fad Pad Pod bat Pad bad bad bad Fad Fad bad bad Pad Pad bad bad Pad Pad had) 


Yr pues ty 7 Ae 


OSE ass Ls 


পা Ase তাস “AB 


02511 pas ০৬১৮৩: | -\. 


-১$ 


- at OS 


ডি 
০51 


নি ১ | aie hs |) 
oir i ০৮০ 


4:31 
০০০৬৬ 
৫525 NX WG ae NSE 9 


২০৮০ ১ SS 
2 ott পানি ৫6, 

০০৬ ate i 

পা da? i. 


cael হি 


৯৮৩০৮ 


: ৩। অর্থাৎ এসব আয়াত যার মধ্যে কিয়ামাতের দিনের খবর দেয়া হয়েছে। 


: ৪। পুরস্কার ও শাস্তিকে মনগড়া কাহিনী মনে করার কোন যুক্তি নেই। কিন্তু এজন্য এরা এরূপ মনে করে যে, এদের i 
গুনাহ ও অন্যায়ের ফলে এদের মনে মরিচা ধরে গেছে। তাই যে কথা সম্পূর্ণ যুক্তিপূর্ণ, সে কথাও এদের কাছে FH 
বাজে গল্প মনে হয়। : 


: > এঁ দিন নেক লোকেরা আল্লাহকে দেখতে পাবে। কিন্তু বদ লোকেরা সে সৌভাগ্য থেকে বঞ্চিত হবে। 





22১72282572 


www.pathagar.com 


-\V ¥ 


. কক্ষনো ate, নিশ্চয়ই নেক লোকদের 
আছে। 
. আর এ উঁচুদরের লোকদের দফতর সম্বন্ধে ১০95০০4১১০5 
তোমরা কী জান? : 
Yaar পা om 
. একটা লিখিত কিতাব। ০১8৮১ Las -14 i 


Lb + ASG oP A pee AL 


. (আল্লাহর) নিকটবর্তা ফেরেশতারা এর O ork ১১৫১ 
দেখাশুনা করে। age 


. নিশ্চয়ই নেক লোকেরা বড়ই সুখ ০7০০১ Gil SGI I ivy Y 
স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে | বিরত ; 
. উঁচু আসনে বসে দৃশ্যাবলি দেখতে 0১১১5 as 01 Le vy ; 
থাকবে । রর mss x 
. তুমি তাদের চেহারায় নিয়ামাত ৯ dS pease Ld BS -YY 
উপভোগজনিত সজীবতার পরিচয় পাবে। এ টু 
করানো হবে। ৩৯, ১৯৩ 
. এর উপর কন্তুরীর মোহর* লাগানো sh gay সি 
থাকবে । যারা পাল্লা দিয়ে জিততে চায়, টা 1 
তারা যেন এ জিনিস লাভ করার জন্য ৬০১০৪] 45 

বাজি রেখে জিততে চেষ্টা করে। 


. এ শরাবে তাসনীমের৬ আমেজ থাকবে । 


বি, 


Yt § 


Y war eee ia nck পা 
০7৯০০ ০০ ৯1৯০৩ 


নর ৫। মানে, পুরস্কার ও শাস্তি হবে না বলে এরা যে ধারণা করছে, তা সম্পূর্ণ ভুল। 
Ree 'মিসক' মানে মৃগনাভি। এক রকম হরিণের নাভিতে খুব সুগন্ধি জিনিস পয়দা হয়। এরই এক নাম TBA | 


৬। ‘তাসনীম’ মানে উচ্চতা । কোন ঝরনাকে তাসনীম বলার অর্থ হলো, এ ঝরনা উঁচু জায়গা থেকে বয়ে নীচে £ 
আসছে | বেহেশতের এক ঝরনার নাম ‘তাসনীম’ | 





4 


বশ 


www.pathagar.com 


. এটা একটা ঝরনা, যার পানি দিয়ে 
(আল্লাহর) নৈকট্যপ্রাপ্ত লোকেরা শরাব 
পান করবে। 


. অপরাধীরা দুনিয়ায় ঈমানদারদেরকে ঠাট্টা 

করতো | 

. যখন তাদের পাশ দিয়ে যেতো, তখন Bosal ie 322 _y, 
চোখ মেরে তাদের দিকে ইশারা 

করতো | He ad EA ee ee রা 
. আর যখন ওরা নিজেদের বাড়ীর দিকে ডি i 
ফিরে আসতো, তখন হাসি-তামাশা 6 he Sa lS i 
করতে করতে ফিরতো। 


পি 


৫ ASF Ave 


. আর যখন ওরা তাদের দিকে দেখতো, ul IG ae Sls _YY i 


/ 
yea’ 


তখন বলতো, “এরা ভুল পথে আছে।” oud ৯ 
. অথচ ওদেরকে তাদের উপর পাহারাদার হিলি রগ লে : 
বানিয়ে পাঠানো হয়নি। 
. তাই আজ ঈমানদাররা কাফিরদেরকে | ১৮০১৯ al 7 টু 
হাসছে HE : 
. উঁচু আসনে বসে (তাদের অবস্থা) দেখছে। EEL a yo { 
. কাফিররা যা করতো, তার বদলা তারা GAS ০ ১৫৫) oy এ 
পেয়ে গেলো তো 2? 6 01 ৪. ৃ 


Roa) একথার মধ্যে একটা সুক্ষ বিদ্ধপ আছে। কাফিররা মু'মিনদেরকে জ্বালাতন করাকে একটা সুখকর কাজ মনে Hf 
) করতো | তাই বলা হচ্ছে যে, মুমিনরা বেহেশতে আরামে বসে বসে দোযখে কাফিরদের অবস্থা দেখতে 3 
থাকবে এবং মনে মনে বলতে থাকবে যে, তাদের কাজের কি পুরস্কারই না তারা পেলো | 





4 Ed EE BEE Bea BEE bra TE BEd Fd bra Bd BE Ed End bra bra Fad Fed Bed Be Bad Fad Ped ad Fad bad bod Fed Fad bad bed Ped Fad bad Prd bed Bed bed bed Fed Pad bed bed Pad Fed Ed Ed Bd Fd EAE 


www.pathagar.com 


৪৬ 


সূরা আল-ইনশিক্বাক 


নাম $ পয়লা আয়াতের ইনশাক্বাক ক্রিয়াবাচক শব্দের মূল বিশেষ্য পদ থেকে এর নাম রাখা 
হয়েছে ইনশিকাক। 

নাযিলের সময় ও পরিবেশ এ সূরাটিও মাক্কী যুগের প্রথম ভাগের সূরা | সূরার আলোচনা 
থেকে বুঝা যায় যে, তখনও ইসলামী আন্দোলনের উপর যুলুম ও নির্যাতন শুরু হয় নি। তবে 
ঠাট্টা-বিদ্রপের সাথে সাথে তখন কুরআনকে মিথ্যা বলে উড়িয়ে দেয়ার চেষ্টা চলছিল এবং 
আখিরাতে আল্লাহর আদালতে হিসাব দেবার কথা লোকেরা স্বীকার করতে রাষী হচ্ছিল না। 

আলোচ্য বিষয় £ এ সুরার আলোচ্য বিষয়ও কিয়ামাত এবং আখিরাত। 

আলোচনার ধারা 8 (১) ১-৫ আয়াতে কিয়ামাতের সূচনায় আসমান ফেটে যাবার কথা 
এবং আখিরাতের সূচনায় মাটির ভেতরের সব কিছু বের হয়ে আসার উল্লেখ করে বলা হয়েছে 
যে, আসমান ও যমীনের এ অবস্থা আপনা-আপনিই হবে না। আজ যার হুকুমে এরা মানুষের 
খেদমতে লেগে আছে, সেই মনিবের হুকুমেই তাদের অবস্থা এ রকম হবে। হে মানুষ! তোমরা 
তো অতি ক্ষুদ্র ও দুর্বল সৃষ্টি । তোমরা কোন্‌ সাহসে আল্লাহর হুকুম অমান্য কর ? সারা সৃষ্টি যার 
হুকুমে চলে, তার হুকুম মানা তোমাদেরও উচিত 1 না মানলে মনিবের কিছুই আসবে-যাবে না, 
তোমাদেরই ক্ষতি হবে | 

(২) ৬-১২ আয়াতে বলা হয়েছে যে, মানুষ আল্লাহ ও আখিরাতকে ভুলে দুনিয়ার মজা 
লুটবার জন্য রাত-দিন যতোই পরিশ্রম করুক আসলে মানুষ বাধ্য হয়ে এ গন্তব্যস্থলের দিকেই 
প্রতিদিন এগিয়ে চলছে, যেখানে একদিন তাকে মনিবের সামনে হাযির হতেই হবে । সেখানে 
হাযির হবার পর মানুষ দু'ভাগে বিভক্ত হয়ে যাবে । একদল তাদের আমলনামা ডান হাতে পাবে 
এবং তাদের হিসাব হালকাভাবে নিয়ে তাদেরকে বেহেশতে পাঠিয়ে দেয়া হবে | আর একদল বাম 
হাতে এবং পেছনের দিক দিয়ে তাদের আমলনামা পাবে। তারা মৃত্যু কামনা করবে। কিন্তু 
তাদেরকে মওত না দিয়ে দোযখে নিয়ে ফেলা হবে। 

(৩) ১৩-১৫ আয়াতে তাদের এ দুর্দশার কারণ বলা হয়েছে, দুনিয়ায় এরা এ ভুল ধারণা 
‘খাও দাও আর মজা কর’ নীতিতে জীবন কাটিয়েছে। তারা মনে করেছে কোন দিন তাদেরকে এ 
লাগামহীন জীবনের হিসাব দিতে হবে A | অথচ তাদের মনিব তাদের সব অবস্থা ও কাজ-কর্মই 
দেখছিলেন তাই হিসাব দেয়ার বিপদ থেকে তাদের বাচার কোন উপায় নেই। 

(৪) ১৬-১৯ আয়াতে বলা হয়েছে যে, দুনিয়ার জীবন থেকে আখিরাতের শেষ মনযিল পর্যন্ত 
মানুষকে ধাপে ধাপে অবশ্যই পৌছতে হবে । এটা তেমনি সত্য, যেমন রাতের পর দিন হওয়া, 
মানুষ ও পশুর সন্ধ্যায় আপন আপন বাসস্থানে ফিরে আসা এবং চাদের এক অবস্থা থেকে ক্রমে 
পূর্ণতায় পৌছা স্বাভাবিক সত্য । . 

(৫) ২০-২৫ আয়াতে বলা হয়েছে যে, তোমাদের কী হলো ? এতোকিছু বুঝাবার পরও 
তোমরা কেন ঈমান আনতে AA হচ্ছ না? এমন আকর্ষণীয় কুরআনের বাণী শুনেও আল্লাহর 
উদ্দেশ্যে মাথা নত করছ না কী কারণে ? তোমরা কুরআনের প্রতি শুধু অবিশ্বাস করেই ক্ষান্ত হচ্ছ 
না, বরং কুরআন ও রাসূলকে মিথ্যা সাব্যস্ত করতে চেষ্টা করছ। এ আচরণ দ্বারা তোমরা 
নিজেদের জন্য কোন মঙ্গল যোগাড় করছ, তা আল্লাহর জানা আছে। 

হে রাসূল! এদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিন। অবশ্য যারা এদের মতো সত্যের দুশমন 
নয়, বরং ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য এমন পুরস্কার রয়েছে, যা কখনও 
শেষ হবার নয়। 


www.pathagar.com 


84 


৮৮7৮20১0070 
মু 


5 
1 
= 


x, 
Ss, 
x 
= 
x 
= 


4 
| 


XD 
oo 
ন 
০00 
2 
> 
ma 
} 
if CC 
a 
CSCC সর bed baa hed bt 







Yonge £ টার পু 
চা ewe Ac ite 
০০৪৯৪ (৫১১1 cil —-y 

Yaga a yer eo এপ 
০০০৬০ ০১১১১|৪ -Y 
YAR ge ee ea পল ee 
8. এবং যা কিছু এর ভিতরে আছে, তা ০1১39 Gua G call, 
বাইরে ফেলে দিয়ে সে খালি হয়ে 
যাবে ।২ 
৫. সে নিজের রবের হুকুম পালন করবে এবং ১৫৯৩ Gayl ০২1 7০ 
এরূপ করাই তার উচিত। 
4% weg 8 wo AA ‘$e 
৬. হে মানুষ! তুমি চেষ্টা করতে করতে CIS 4১ ০৮০০১১14207 
তোমার রবের দিকেই এগিয়ে যাচ্ছ। 24524, * 
এরপর তার সাথেই তুমি সাক্ষাৎ © soiled SS 3১ | 
করবে ।* 23:82 
৭-৮. অতঃপর যার আমলনামা তার ডান হাতে ০০৮১০4531০৭ ০৩ 7% 
দেয়া হয়েছে, তার কাছ থেকে হালকা | , 
হিসাব” নেয়া হবে। ০ 
> যমীনকে ছড়িয়ে দেবার মানে হলো, সমুদ্র ও নদী-নালা বন্ধ করে দেয়া হবে। পাহাড় ভেঙ্গে চুরমার করে ছড়িয়ে 
দি. দেয়া হবে এবং যমীনের সমস্ত উঁচু-নীচু জায়গা সমান করে এক সমতল ময়দানে পরিণত করা হবে। 
৪ ২। মানে, যত মরা মানুষ যমীনের ভেতর পড়েছিল সবাইকে বের করে বাইরে ফেলে দেবে এবং সব মানুষের 
8 কার্যকলাপের যত চিহ্ন যমীনে পড়েছিল সবই বের হয়ে আসবে, কোন কিছুই আর মাটির ভেতর থাকবে না। 
B * দুনিয়ায় পরিশ্রম ও দৌড়াদৌড়ি করে যা কিছু পাওয়া যায়, তার মধ্যেই তুমি ডুবে আছ। কিন্তু আল্লাহ ও 
6. "আখিরাতের কথা যতই ভূলে থাক, তুমি প্রতিদিন তোমার রবের দিকেই এগিয়ে যাচ্ছ, যার সামনে মরণের পর 


x তোমাকে অবশ্যই হাজির হতে হবে। 
[8 ৩। মানে, তার কাছ থেকে কড়াকড়ি হিসাব নেয়া হবে না। তাকে জিজ্ঞেস করা হবে না যে, অমুক অমুক কাজ কেন 
i করেছ ? তার ভাল কাজের সাথে সাথে কিছু মন্দ কাজের হিসাব নিশ্চয়ই আমলনামায় থাকবে। কিন্তু ভাল কাজের 


4 $6 Sr + he oe 


Wa Ed স্ব স্ব BSA EA EE BoA Bee BRA BRA bea A bed bed Ded Ded Ded Od bed Bed De bed BTU BSE রর Bed Bra উর চক্র বাল্ব BO En Fd BBS জ্বি বব স্ব 


4 


টিকিট হিল হট হ হাহাহা 


Ti ina bn tnd 


চি পাল্লা ভারী হওয়ায় মন্দ কাজের দোষ ধরা হবে না এবং সে সবই মাফ করে দেয়া হবে। 
ix 


EE BE FFB PN Pd ERE EE BE PEA PE BEBE PE PE BE, BE KE EE EE BE EEA EEA EEC EC BEAL PEA EAL BEA BE EDEL EEC EE EAP EEE BE BEY BPE FE Ped EC FEC PASE 


www.pathagar.com 


fT TA ee NN aN Nc a a ee a a ee Talal tad Fal tal tad 


“Ag 


E> এবং সে তার আপনজনের দিকে 919১: 21411 48 yi 
হাসি-খুশি অবস্থায়৪ ফিরে যাবে | ; 


৪ ১০-১২. আর যার আমলনামা তার পিছন দিক 71০৩০5০০৬১৭ GI 7A 
থেকে দেয়া হবে৫ সে মরণকে ডাকবে ০ ৯১৫৮ 4h 
এবং GTS আগুনে গিয়ে পড়বে | Y #2৯4 ALA Ac wr wn? A : 

১1১ র্‌ 155 : 
ees ac 


30, সে আপনজনের মধ্যে আনন্দে মগ্ন ছিল। | 61১১ 51 5৪ ০৫ 4217১ 


ৃ C-asg তা “Ge 

£ ১৪. সে মনে করেছিল, তাকে কখনও ফিরে ০7 sod ol ok at oe 
, যেতে হবেনা। - 

me রি 

টা ১৫. কিভাবে না ফিরে পারতো ? তার রব 01:42 06 OS She Ly 
i তার কার্যকলাপ দেখছিলেন 

প্র A ,০-১£ 
১৬-১৮. সুতরাং তা নয়, আমি কসম খাচ্ছি ০ pit ud! SG 

i আসমানের লালিমার, রাতের এবং যা রী 5 a 
: = আপ: রা AB 

: কিছু সে গুটিয়ে আনে তার, আর চাদের ০৩-৩ Ley 41৩ 

ৃ যখন সে পূর্ণ হয়। 


8 ৪। আপনজন মানে এসব পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব, যাদেরকে হয়তো এভাবেই মাফ করে দেয়া 

1 হয়েছে। 

og | সূরা “হাক্কা”তে বলা হয়েছে, “যাদের আমলনামা তাদের বা হাতে দেয়া হবে।” আর এ সূরায় বলা হয়েছে, 

॥% “তাদের পেছন দিক থেকে দেয়া হবে।” বোধ হয় ব্যাপারটা এমন হবে যে, এত লোকের সামনে তাদের খারাপ 
আমলনামা হাতে নিতে লজ্জাবোধ হবে। তাই হাত পেছনে লুকিয়ে রাখবে | কিন্তু শেষ পর্যন্ত তাদের হাতে 
তুলেই দেয়া হবে। 


At 


সস সন পি Ea ee ee ae tae a a a ae et at a 


www.pathagar.com 


৪৯ 


www.pathagar.com 


CSUR RSC RR ROS RSC RRS RR RO OHO Ro RO Ro Rn Ho Ro RCO CR RANCHO RR HOS RRO RSS RIC RHC ROCHON 
সূরা £৮৪ ইনশিকাক পারা ৩০ পা, : ৪৩৯। SEY) At: ্ 
>. অবশ্যই তোমাদেরকে পর্যায়ক্রমে এক 5 ০ 92 Gb 4555 awk 
S অবস্থা থেকে অন্য অবস্থার দিকে চলে 6 
OP Yor nt FB eo yee এপ on 
HE ২০. তাহলে এদের কী হয়েছে যে, এরা ঈমান ০০৬৮০৪2১1৫1 ৮5৪ a 
& আনেনা? ৭ § 
টি ২১. আর যখন তাদের সামনে কুরআন পড়া ol all 45595 2 
is হয়, তারা সিজদা করে না। MAES y ip 
বজাত গলে লিজা দিতে হবে) 72 2 YB 
% ২২. বরং এই অস্বীকারকারীরা তো উল্টা OS es WS 192% ০311 4 : 
(এটাকেই) মিথ্যা মনে করছে। রিটা রা ভা. 
B ২৩. অথচ আল্লাহ ভাল করেই জানেন, যা ০ ০৬০৬৪ (১1০1 «il, টা 
8. কিছু এরা (নিজেদের আমলনামায়) জমা { 
টি: করছে।? ne apa en IVE 
২৪. অতএব এদেরকে যন্ত্রণাদায়ক আযাবের Opole Mins  § 
সুখবর শুনিয়ে দিন। oe হারা -YY § 
££ ২৫. অবশ্য যারা ঈমান এনেছে ও নেক আমল | Lac ley g 
££ করেছে, তাদের জন্য অফুরন্ত পুরস্কার |. ১B 
2. রয়েছে। হিট! : 
Be মানে, তোমাদেরকে একই অবস্থায় থাকতে দেয়া হবে না। যুবক বয়স থেকে বুড়ো বয়স, এরপর মরণ, মরণের | 
র্ পর বারযাখ, আবার জীবিত হওয়া, হাশরের ময়দানে যাওয়া, হিসাব দেয়া, পুরস্কার বা শাস্তি পাওয়া ইত্যাদি অগণিত & 
a মনযিল পার হতে হবে। রঃ 
ঢু এ কথা বলার আগে তিনটি জিনিসের কসম খাওয়া হয়েছে (১) সূর্য ডুববার পর আসমানের লালিমা। (২) দিনের ‘ 
i পর রাতের অন্ধকার এবং দিনে মানুষ ও পশুর যমীনে ছড়িয়ে পড়া, আবার রাতে তাদের সবাইকে গুটিয়ে fea | 
SPAT (৩) চাদের প্রথম অবস্থা থেকে ধীরে ধীরে পূর্ণিমায় পরিণত হওয়া । এ কয়টি জিনিস যেন সাক্ষ্য দিচ্ছে যে, টড 
[টি মানুষ যে দুনিয়ায় বাস করে তার মধ্যে কোথাও স্থবিরতা ও গতিহীনতা নেই | একের পর এক পরিবর্তন হচ্ছে ও চুঁ 
অবস্থা বদলে যাচ্ছে। তাই কাফিরদের এই ধারণা ঠিক নয় যে, মৃত্যুর সাথে সাথেই সব শেষ হয়ে যাবে এবং আর ধু 
্ কোন অবস্থার সম্মুখীন তাদেরকে হতে হবে না। রর 
41 আর একটা অর্থ এ-ও হতে পারে যে, কাফিররা অবাধ্যতা, হিংসা, সত্যের দুশমনী, মন্দ ইচ্ছা ও বদ নিয়তের যে 
নটি. আবর্জনা তাদের মনে জমা করে রেখেছে, তা আল্লাহ খুব ভাল করেই জানেন। রী 
~৯ 


সূরা আল-বুরূজ 


নাম $ পয়লা আয়াতের “বুরূজ' শব্দ দিয়ে এর নাম রাখা হয়েছে। 

নাযিলের সময় ও পরিবেশ ঃ সূরাটির বক্তব্য থেকে স্পষ্ট বুঝা যায় যে, Wel যুগের শেষ 
ভাগে যখন ইসলামী আন্দোলনের কর্মীদের উপর চরম অত্যাচার চলছিল, তখন এ সূরাটি নাযিল 
হয়। 

আলোচ্য বিষয় £ তাওহীদকে অস্বীকার করা এবং ঈমানদারদের উপর কাফিরদের যুলুম ও 
নির্যাতনের করুণ পরিণাম এবং মুমিনদেরকে সান্ত্বনা দান। 

আলোচনার ধারা £ (১) ১-৩ পয়লা তিন আয়াতে আল্লাহ তাআলা বিশেষ উদ্দেশ্যে দুটো 
বিষয়ের কসম খেয়েছেন। বুরূজ বা গ্রহ-উপগ্রহের কসম খেয়ে বলতে চাচ্ছেন যে, এসব 
শক্তিমান সৃষ্টি যার হুকুমে চলে, তিনি যালিমদেরকে শাস্তি দেবার ক্ষমতা রাখেন। কিয়ামাত এর 
ভয়াবহ দৃশ্য ও কিয়ামাতে উপস্থিত সব সৃষ্টির কসম খেয়ে বলছেন যে, দুনিয়ায় যারা যুলুম করছে, 
তাদেরকে কিয়ামাতে পাকড়াও করা হবে এবং সেদিন ঈমানদাররা কাফিরদের দোযখে কঠিন 
আযাব ভোগ করতে দেখবে, যেমন আজ কাফিররা মুমিনদেরকে আগুনে পোড়াবার তামাশা 
দেখছে। 

(2) ৪-৭ আয়াতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অতীতে বিভিন্ন সময় আগুনে জ্বালিয়ে 
নির্যাতন করার কথা উল্লেখ করে মাক্কাবাসী কাফির ও রাসূল (সা.)-এর সাহাবীদেরকে দুটো 
কথা বুঝানো হয়েছে। 

(ক) পয়লা কথা, অতীতে আগুনের গর্তে মুমিনদেরকে পুড়িয়ে যারা আল্লাহর গযবে ধ্বংস 
হয়েছে, আজ মাক্কার সর্দাররাও মুসলিমদের উপর যুলুম করে সেই গযবেরই হকদার AACE | 

(খ) দ্বিতীয় কথা, আগুনের গর্তে পোড়ানো সত্বেও অতীতে যেমন মুমিনরা ঈমান ছেড়ে দেয় 
নি, আজকের মুসলমানদেরকেও কঠোর অত্যাচার সহ্য করে ঈমানের উপর TAGE থাকা উচিত | 

(৩) ৮ ও ৯ আয়াতে বলা হয়েছে যে, আল্লাহর প্রতি ঈমান আনাই এসব যুলুমের একমাত্র 
কারণ | কিন্তু কাফিরদের জানা উচিত যে, আল্লাহ মহাশক্তিশালী, নিজের গুণেই প্রশংসিত, 
আসমান ও যমীনের উপর ক্ষমতাবান এবং সবকিছুই দেখছেন। একদিন এ যুলুমের শাস্তি তাদের 
পেতে হবে । এ দ্বারা মুমিনদেরকে আশ্বস্ত করা হয়েছে যে, দ্বীনকে কায়েম করার জন্য বাতিল 
শক্তির হাতে তোমাদেরকে যে অত্যাচার সহ্য করতে হচ্ছে, তা আল্লাহ দেখছেন। তোমাদেরকে 
পরীক্ষা করা হচ্ছে যে, দ্বীন ইসলামকে বিজয়ী করার এ কঠিন দায়িত্‌ পালনের যোগ্যতা 
তোমাদের আছে কি না। 

(8) ১০-১৬ আয়াতে বলা হয়েছে যে, ইসলামী আন্দোলনের কর্মীদের উপর যারা যুলুম 
করেছে, তারা যদি এখনও তাওবা করে ঈমানের পথে না আসে, তাহলে দোযখই তাদের বাসস্থান 


www.pathagar.com 


৫১ 


হবে | আর যারা ঈমান এনে নেক আমল করবে, তারা বেহেশতে যাবে এবং এটাই সত্যিকার 
সফলতা | সবারই জানা উচিত যে, আল্লাহ খুব শক্ত হাতেই পাকড়াও করেন। কিন্তু আল্লাহর পথে 
ফিরে এলে সব দোষ মাফ করে তিনি তার বান্দাহকে স্নেহ করেন | তিনি আরশের মালিক এবং 
যা তিনি করতে চান, তা থেকে কেউ তাকে ফিরাতে পারে না। 

(৫) ১৭-২০ আয়াতে ইসলামের দুশমনদেরকে সতর্ক করার জন্য বলা হয়েছে, তোমরা কি 
ফিরআউন ও সামুদের সেনবাহিনীর কথা শুননি ? তোমাদের চেয়ে অনেক বেশী শক্তিশালী হওয়া 
সত্বেও রাসূলের বিরোধিতা করার ফলেই তারা ধ্বংস হয়ে CACY | কারণ, আল্লাহ সবাইকে ঘেরাও 
করে আছেন। তিনি মানুষকে দুনিয়ায় স্বাধীনভাবে চলবার জন্য সামান্য কিছু সুযোগ দিয়েছেন 
মাত্র | পাকড়াও করার সময় এলেই মযবুত হাতে গ্রেফতার করবেন। 

(৬) ২১ ও ২২ আয়াতে সাবধান করে বলা হয়েছে যে, তোমরা কুরআনের ডাকে সাড়া না 
দিলে আল্লাহর কিছুই আসে-যায় না। এ কুরআন চিরস্থায়ীভাবে 'লাওহে মাহফুজে' খোদাই করা 
আছে। তোমরা অমান্য করলেও কুরআন বদলে যাবে না। তোমরা নিজেদেরকে সংশোধন কর, 
কুরআনকে পরাজিত করার কুচিন্তা বাদ দাও। 

বিশেষ শিক্ষা 

এ সূরাতে একদিকে ইসলামী আন্দোলনের কর্মীদের মনোবল বৃদ্ধি করা হয়েছে, অপরদিকে 
বিরোধী যালিম শক্তিকে এক সময়ে পাকড়াও করার ঘোষণা দেয়া হয়েছে। আল্লাহ পাক স্পষ্ট 
করে জানিয়ে দিয়েছেন যে, আল্লাহর দুনিয়াটা কোন হবুচন্দ্রের খামখেয়ালী রাজ্য নয় | এখানে যার 
যেমন খুশী যুলুম করতেই থাকবে এবং কোন সময় যালিমকে ধরার কেউ নেই মনে করা মোটেই 
ঠিক নয়। 

মানুষকে দুনিয়ার জীবনের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আপন খেয়ালখুশী মতো চলার 
স্বাধীনতা অবশ্যই দেয়া হয়েছে। যে কোন অন্যায় করার সাথে সাথেই যদি পাকড়াও করা হতো, 
তাহলে কোন মানুষ অন্যায় করার সাহস করতো না। এমন অবস্থা হলে মানুষকে দুনিয়ায় পরীক্ষা 
করার উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যেতো | আল্লাহ মানুষকে ইচ্ছা ও চেষ্টার স্বাধীনতা দিয়ে যে পরীক্ষা 
করছেন, সে কারণেই একটা সীমা পর্যন্ত মানুষকে আপন মরযী মতো চলার সুযোগ দিয়েছেন। 

এ সুযোগটাকে যারা অন্যায় করার লাইসেন্স মনে করছে, তারাই পরীক্ষায় ফেল করছে। 
আখিরাতে যখন এ পরীক্ষার ফল বের হবে, তখনি তারা টের পাবে যে, তারা কী বোকামি-ই না 
করেছে। তাই রাসূল (সা.) বলেছেন, “এ লোকই বুদ্ধিমান, যে নিজের হিসাব নিজেই নেয় এবং 
যা কিছু করে তার ফল মৃত্যুর পর কী হবে, সে হিসাব করে তা করে।” 

যালিমারা কোন সময়ই ইতিহাস থেকে কোন উপদেশ নেয় না। ফিরআউন ও নমরূদদের 
আচরণ যুগে যুগে একই রকম দেখা যায়। তাদের সাথে আল্লাহ পাক কী ব্যবহার করেছেন, সে 
কথা মনে করে বর্তমানের ফিরআউন-নমরূদরা যদি নিজেদেরকে সংশোধন করতে রাষী না হয়, 
তাহলে তাদের সাথেও আল্লাহ একই ব্যবহার করবেন। ইসলামী আন্দোলনের সাথে যারা জড়িত, 
তাদেরকে সবর করতে হবে এবং চরম যুলুম চলছে বলেই ঘাবড়াবার কোন কারণ নেই | 


www.pathagar.com 


- 


১. কসম মযবুত দুর্গ বিশিষ্ট আসমানের১, 


২. কসম 2 দিনের, যার ওয়াদা করা হয়েছে, 
৩. কসম যারা দেখছে তাদের, আর যা দেখা 


যাচ্ছে তার ।২ 


৪-৭. গর্তের মালিকরা ধ্বংস হয়েছে, (যে 


গর্তে) দাউ দাউ করে জ্বলা জ্বালানির 
আগুন ছিল। যখন ওরা এ গর্তের কিনারে 
বসা ছিল, আর ওরা ঈমানদারদের সাথে 
যা কিছু করছিল, তা দেখছিল ।৩ 


৮. এঁ ঈমানদারদের সাথে ওদের দুশমনীর এ 


ছাড়া আর কোন কারণ ছিল না যে, তারা 

এমন আল্লাহর প্রতি ঈমান এনেছিল, 

যিনি মহা শক্তিমান ও যিনি কারো 
ংসার ধার ধারেন AT | 


৯. যিনি আসমান ও যমীনের রাজত্বের মালিক 


এবং এঁ আল্লাহ সবকিছুই দেখছেন । 


সুরক্ষিত তারা । 


Ee ois 


Add AF 

oli lil 

এ ae Goi? 8 Y Gases 

০১৯৪০ Le cle AIO sya 
Eb GAs HK AS A 


Os ৩১৮৬৮ 


wm 
.1% 


2% পাপা 


Ache 1 ॥ ৪ AND 6৭ 5:5৪ 
buoy ly Spl ০ sl 
LGA te ah 


০১৮5৫154115 


চর যার ভয়ানক অবস্থা সবাই দেখতে ATA | 


। গর্তওয়ালা বা গর্তের মালিক মানে এ সব লোক, যারা বড় বড় গর্তে আগুন জ্বালিয়ে ঈমানদারদেরকে সেখানে GB 
ফেলেছে এবং তারা নিজ চোখে, ঈমানদারদের জুলবার তামাশা দেখেছে। ধ্বংস হয়েছে মানে, তদের উপর হুঁ 


আল্লাহর AAS পড়েছে এবং তারা আযাবের ভাগী হয়েছে। 


aaa naan 


www.pathagar.com 


১। মানে, আসমানের বিরাট বিরাট তারা ও গ্রহ-উপগ্রহ । বুরূজ মানে দুর্গও হয় ৷ তাহলে অর্থ হবে দুর্গের মধ্যে 


২। যার: দেখছে তারা হলো এ সব লোক, যারা কিয়ামাতের দিন হাযির থাকবে । আর যা দেখা যাচ্ছে তার মানে $& 


nnn i a iu uu ut ute tt a pnt. 30111111114 a op un D2 mS am fam 





HD 
1 
cr 


a a | (5) = [| [ox J ও 1 | 0 |__|) 


১০. যারা ঈমানদার পুরুষ ও নারীদের উপর 
যুলুম করেছে, এরপর এ জন্যে তাওবা 
করেনি, তাদের জন্য দোযখের আযাব 
রয়েছে, আর রয়েছে আগুনে জ্বলবার 
শাস্তি । 


১১. যারা ঈমান এনেছে ও নেক আমল 
বেহেশতের বাগান, যার নিচে ঝরনাধারা 
প্রবাহিত হতে থাকবে । এটা বিরাট 
সফলতা | 

১২, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় 
শক্ত। 


১৩. তিনিই প্রথমবার সৃষ্টি করেন এবং পুনরায় 
জীবিত করবেন। 


১৪-১৫. আর তিনি অতি ক্ষমাশীল ও স্নেহশীল, 
আরশের মালিক ও মহান | 


১৬. তিনি যা চান, তাই করে ছাড়েন। 


১৭-১৮. তোমার কাছে কি ফিরআউন ও সামূদ 
জাতির সৈন্যদের খবর পৌছেছে? 


Ea a fe J ne সর 


a4 


Bre +r gen ve A Fae 


ie His ae ie 
০১৯ 
1১1০9 ১১ ১৬ 


noe ae 


eS a 


C pr se RB AB cs CG 


O ১০১: (৪১৪ ৬৯ Ol _ \Y 


Bako A PAY ~ he 


০ ১4541 ১৩১। gay 
৩১:১0 ১১1 


SRP wat Ge 
0 44১৪ GI GS-1 


—\o 
০ ১৬ ৪১৯ 45145 


২০ ore a 4007 he ig -\1V 


০ ১৬১৪ Ose > 


তা 


১৯. কিন্তু যারা কুফরী করেছে, ওরা তো 04543 Ga IK Gaull 427 


মিথ্যা বলেই চলছে। 


-\A 


www.pathagar.com 


uo eu eu oS SS 0 eu eS oo SS fu a uu ue a nS 


at 
CC Ped Prd Bed CR Bod Dod Ded CO nC WC Ded Bod bd bad CC SCO Dod Ped bad MC CR DC HC রর 


৫৪ 


৮ 


9 —\4 


rd 


a 


3 


৩ ৪১ 


লা 


Me 
EA 


AOA £ 
শত 


€ 
O 


যা সুরক্ষিত ফলকে (খোদাই করা) 


২০. অথচ আল্লাহ তাদের ঘেরাও করেই 
আছেন। (তোদের মিথ্যাচারে এই 
২১-২২. বরং এই কুরআন উন্নত মর্যাদা সম্পন্ন, 


cy 
on 
৮ 
৫ 
D 
৮ 
5 
dD 
D 
1D 
oe 

D 
ba 
D 
ce 
ry 
ce 
Db 
Rp 
" 
ce 
DD 
D 
D 
D 
D 
BD 
4 
D 
D 
ID 
YQ 
ba 
BD 
পু 
DD 
DD 
1৮ 
ce 
Ve 
৮ 
৮ 
BD 
pp 
৮ 
D 
ce 
a 
BD 
Db 
৮. 
D 
D 
D 
D 
৮ 
৮ 
8. 
৮ 
DD 





2 ৪। অর্থাৎ কুরআনের লেখা অটল ও অপরিবর্তনীয় এবং যা লওহে মাহফুষে খোদাই করা আছে। এ কুরআনে কোন 


ree eet 


www.pathagar.com 


৫৫ 


সূরা আত-তারিক 


নাম 8 পয়লা আয়াতে ‘তারিক’ শব্দ দিয়েই এ সূরার নাম রাখা হয়েছে। 

নাযিলের সময় ও পরিবেশ £ মাকী যুগের প্রথম স্তরের এ সময় এ সূরাটি নাযিল হয়, যখন 
Weis কাফিররা কুরআন ও রাসূল (সা.)-এর ইসলামী আন্দোলনকে ব্যর্থ করার জন্য সব রকম 
চালবাজি করছিল। 

আলোচ্য বিষয় £ তাওহীদ, রিসালাত ও আখিরাত-তিনটিই মূল আলোচ্য | মওতের পর 
মানুষের আল্লাহর সামনে হাযির হওয়া সম্পর্কে এবং কুরআন যে চূড়ান্ত মীমাংসাকারী বাণী, সে 
বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। 

আলোচনার ধারা £ (১) পয়লা তিন আয়াতে আসমান ও আলোময় তারার কসম খেয়ে 
আল্লাহ বলছেন যে, এসব বিরাট সৃষ্টির অস্তিত্বই প্রমাণ করে যে, কোন এক মহাশক্তি এ সবকে 
হিফাযত ও পরিচালনা করছেন। 

(2) ৪-১০ আয়াতে বলা হয়েছে যে, শুধু আসমান-যমীনের মতো বড়ো সৃষ্টিই নয়, প্রতিটি 
জীবকে তিনিই বাচিয়ে রেখেছেন। মানুষ নিজের জন্মের দিকে একটু খেয়াল করে দেখুক যে, কে 
তাকে এক ফৌটা পানি থেকে এমন সুন্দর ও এত যোগ্য মানুষ রূপে পয়দা করেছেন। তাদের 
বুঝা উচিত যে, মরার পর আবার তাদেরকে জীবিত করাটা তার জন্য কোন কঠিন কাজ নয়। 

যেদিন আবার মানুষকে জীবিত করা হবে, সেদিনের অবস্থা কী হবে, তা ৮ ও ৯ আয়াতে 
বলা হয়েছে যে, মানুষের গোপন কথা, কাজ ও নিয়্যত সেদিন প্রকাশ করে দেয়া হবে । সেদিন 
আর কারো কোন শক্তি থাকবে না এবং কেউ কারো সাহায্য করতে পারবে না। 

(৩) ১১-১৭ আয়াতে বলা হয়েছে যে, আসমানের বৃষ্টি, যমীনের ফসল যেমন অকাট্য সত্য, 
কুরআনের বাণীও তেমনি অটল এবং সঠিক। এটাকে হাসি-ঠাট্টার বিষয় মনে করো না। 
কাফিররা যত রকম চালবাজিই করুক, আল্লাহ সবই বানচাল করার ক্ষমতা রাখেন ৷ কাফিররা 
পারবে না। কারণ মানব জীবনের সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবার জন্যই কুরআন এসেছে, 
কুরআনের মীমাংসাই শেষ মীমাংসা | 

শেষ আয়াতে রাসূল (সো.)কে সান্ত্বনা দিয়ে বলা হয়েছে যে, এদের চালবাজিতে আপনার 
ঘাবড়াবার কিছু নেই। আপনার দুশমনদেরকে আর কিছুদিন এ শয়তানীতে লিপ্ত থাকতে দিন। 
শিগগিরই এদের সব চাল ব্যর্থ করে আপনাকে বিজয়ী করা হবে। 


www.pathagar.com 


৫৬ 













Bad Pea Fed bod bod rd bod bod bad bad bee bed bod bod bed Pod bod bod bod bed bod Fed Fad bud bod Wed bod স্ব স্ব bed bod bod bod bod Ded bed bod bod bod fod bod bod Bod bad bed স্ব Bed bod bed bed bod bed | vas 
x | 

2 সূরা আত-তারিক bls 

৭ সূরা আত-তারিক So ০১১৪০ 

mA মাক 4 AV: q ডু 

ও ets is & 


8৪০ 


শে 
ea 


8১০৪০৪০৪০ 





By কসম আসমানের ও রাতে চাহ (tial oh ck x 
a Gols Lana J rs 
3 আত্মপ্রকাশকারীর | ‘ Os | 
& ২-৩. আর রাতে আত্মপ্রকাশকারী সম্বন্ধে 013১041০১০৪ ডু 


তুমি কী জান? এটা হলো আলো 


Ds 

sal 

bie 
Ea 

BE 
T 
on ~ A = 

৯০০০ 


ie ঝলমল তারকা | টিয়ার নিয়া i 
£8. এমন কোন প্রাণ নেই, যার উপর কোন Lod (yds JS 01 5 
a হিফাযতকারী ১ পারি 
টু রি ORCL § 
গ্লু ৫. অতএব মানুষ এটুকুই দেখুক না যে, রা ্ 
: তাকে কী জিনিস থেকে পয়দা করা 01১1 ০০০১২) kil - ০ 8 


লাফিয়ে পড়া পানি থেকে পয়দা করা 039০6 ৮৯ 4 5 


xs 
Cc 


On 


= 
be হয়েছে। ৮ 52৪ 


oD 


(যে পানি) পিঠ ও বুকের হাডিডগুলোর call ৩৫৬ ০১৯০7 Mi: 


ix 
> 


ix) ix 
রর মাঝখান থেকে বের হয়ে আসে ।২ ০৯৩1১, 5 
Bb. নিশ্চয়ই তিনি একে আবার পয়দা i 
চু করার ক্ষমতা রাখেন। 03811515417 Ag 
By 1 হিফাযতকারী মানে স্বয়ং আল্লাহ, যিনি আসমান ও যমীনের ছোট-বড় সৃষ্টির দেখাশুনা ও হিফাযত করছেন। এর 
চি. মানে হলো, রাতে আসমানে যে অগণিত গ্রহ-তারা চমকাতে দেখা যায়, এদের অস্তিত্ব এ কথারই সাক্ষ্য দিচ্ছে, | 
& যে, কেউ আছেন, যিনি এসব তৈরি করেছেন, আলোময় বানিয়েছেন এবং মহাশূন্যে এভাবে ঝুলিয়ে রেখেছেন। পি 
% আর এমনভাবে এ সবের দেখাশুনা ও হিফাযত করছেন যে, কোনটি নিজ জায়গা থেকে পড়ে যাচ্ছে না। অগণিত 
প্র তারা ঘুরে বেড়াবার সময় একটার সাথে আর একটার টক্কর লাগছে না। এভাবে আল্লাহ পাক সৃষ্টিলোকের 
শী প্রত্যেকটি জিনিসের তদারক ও রক্ষণাবেক্ষণ করছেন। চু 
প্রি: ছোট-বড় সব সৃষ্টির বেলায়ই একথা সত্য | আল্লাহ তীর সৃষ্টি সম্পর্কে অমনোযোগী নন | আর যে মানুষের জন্য 5 
গোটা দুনিয়া পয়দা করেছেন, সে মানুষের ব্যাপারে তিনি সবচেয়ে সচেতন মানুষের একথা ভুলা উচিত নয় যে, 1 
আল্লাহ তাদের যেমন হিফাযত করছেন, তেমনি তাদের কার্যকলাপের হিসাবও নেবেন। 3 
£ ২। পুরুষ ও নারী দেহের যে জিনিস দিয়ে মানব-দেহ গঠিত হয়, তা শরীরের এ অংশ থেকে বের হয়, যা বুক ও 
গ্লু. পিঠের মাঝখানে আছে। তাই বলা হয়েছে যে, মানুষ এঁ পানি দিয়ে তৈরি, যে পানি পিঠ ও বুকের মাঝখান থেকে পলি 
aR 5 
eC LEE anti 


www.pathagar.com 


Fat AA dF Pad Pa 
দর 


| 


"৯-১০. যে দিন সব গোপন রহস্য যাচাই করা 
ara ।৩ তখন মানুষের নিজেরও কোন 
শক্তি থাকবে না, আর কোন 2 € 25 তত eo 

’ uy 1828, 
সাহায্যকারীও থাকবে না। ০১ J ৯২৯৪ ১০০ 

১১-১২. কসম বৃষ্টি বর্ষণকারী আসমানের, Opes; ০০13৮৮4137১) 
কসম গোছ জন্মাবার সময়) ফেটে ৫1০ 
যাওয়া জমিনের | 


হরি চা 
. এটা (কুরআন) যাচাই করা চূড়ান্ত Oo USES 
পরীক্ষিত বাণী, এটা হাসি-ঠাষ্টার Ode ai aM 
বিষয় নয়।৪ : | 


এরা (মক্কার কাফিররা) কিছু চাল OS ¢ 30343821691 -১০ 
চালছে। 


cet he 2 ATH 
আমিও একটি চাল চালছি। O 9455 ১5518-১. 


08৮8৮৮11৮17 


rie 


Sli 2531 -\Y 


AE PE Ba Pad Fa Pat bad ba 


oS 
4৯০ 


তু 
Xs 


LEA bad bab, 


(| 


ছু 
& 


প্রত 


ও 
Pas Pa 


oR) 


৯ 


re We bg pe bn 
bad Pad Kad Pad Fad ba 


DD 


তাই (হে রাসূল!) এ কাফিরদেরকে ১৩1 $.১-১$ 
সামান্য কিছু সময় তাদের অবস্থার 
উপর ছেড়ে দিন। ভিন lel 


UF tA 


> 
ta 


চা রি 


Bad Pad bd Pad bad bad 


৩। গোপন রহস্য মানে মানুষের এ কাজও যা দুনিয়ায় গোপন রহস্য হয়ে আছে এবং এ সব কাজ-কারবার যার 
বাহ্যিক রূপ দুনিয়ার সামনে প্রকাশ পেলেও এর পেছনে যে নিয়্যত, উদ্দেশ্য ও ইচ্ছা ছিল, তা গোপনই রয়ে 
গেছে। সেদিন এসবই যাচাই করা হবে। 

8। মানে, যেমন আসমান থেকে বৃষ্টি পড়া ও যমীন ফেটে গাছপালা গজানো কোন হাসি-ঠাট্রা বা খেল-তামাশার ছি 
বিষয় নয়, বরং এসব অত্যন্ত বাস্তব ও গুরুত্বপূর্ণ ঘটনা, তেমনি আল্লাহর কাছে ফিরে যেতে হবে বলে যে খবর 
কুরআন দিচ্ছে, তাও হাসি-ঠাট্টার ব্যাপার নয়, বরং তা খাটি সত্য | } 


| 0S Fad Bod Bd Fad bd 


x) 


11111 


4 aN Fad ba Bad BA 


1x 


Bat BEd Fad Pad TAPIA DIA PEG BEA Wad SA RIA DIA DTA Dad Oa Pod Fad DIA Pad Dae bad ad Pad Did Dad Dad bcd fad bad Pad bad Pad bd Dad Fad Bad bas Pd Pad ba bud Pad bad bad bra Pad bad bad bad Pod Pad Pad 





www.pathagar.com 


৫৮ 


সূরা আল-আ'লা 


নাম ঃ পয়লা আয়াতের আ'লা শব্দ দ্বারাই এ সুরার নামকরণ করা হয়েছে। 

নাযিলের সময় ও পরিবেশ £ সূরার আলোচ্য বিষয় থেকে বুঝা যায় যে, মাক্ী যুগের প্রথম 
ভাগেই সূরাটি নাযিল হয় | বিশেষ করে ৬ নম্বর আয়াতে “আমি আপনাকে পড়িয়ে দেব, তাহলে 
আপনি ভুলে যাবেন না” এ কথা থেকে প্রমাণিত হয় যে, তখন পর্যন্তও রাসূল (সা.)-এর ওহী 
গ্রহণ করার অভ্যাস ভালভাবে হয় নি। প্রথম অবস্থায় ওহী নাযিলের সময় যত আয়াত একসাথে 
নাযিল হতো, তা মুখস্থ রাখার জন্য রাসূল (সা.) অস্থির হতেন এবং কোন অংশ ভূলে যাওয়ার 
ভয়ে পেরেশান হতেন | তাই এ সূরাতে রাসূল (সা.)-কে আশ্বাস দেয়া হয়েছে যে, আপনাকে 
মুখস্থ করার জন্য চিন্তা করতে হবে না। 

আলোচ্য বিষয় £ঃ তাওহীদ, আখিরাত ও রাসূল (সা.)-কে হিদায়াত। 

আলোচনার ধারা £ (১) পয়লা আয়াতেই তাওহীদের শিক্ষা দেয়া হয়েছে। বলা হয়েছে যে, 
যখনই তোমরা আল্লাহকে ডাক বা আল্লাহর নামে তাসবীহ পড়, তখন আল্লাহর এমন সব 
গুণবাচক নাম ব্যবহার কর, যা তাওহীদের বিরোধী না হয়। আল্লাহ সমস্ত গুণের অধিকারী | তার 
মধ্যে কোনরকম ক্রটি নেই। তার গুণবাচক নামগুলোর মধ্যে 'আ'লা' একটি | কুরআনে আরও 
বহু গুণবাচক নাম শেখানো হয়েছে | এসব নামেই তাসবীহ পড়তে হবে | এমন সব নামেই তাকে 
ডাকা উচিত, যা তাওহীদের সাথে মিল খায়। 

(2) ২ ও ৩ আয়াতে বলা হয়েছে, তোমাকে যে মহান রবের নামে তাসবীহ পড়ার হুকুম 
দেয়া হয়েছে, তিনিই সব কিছু পয়দা করেছেন এবং প্রত্যেক সৃষ্টির মধ্যেই সমতা কায়েম 
করেছেন। তারপর তাদের তাকদীর ঠিক করেছেন এবং যে কাজের জন্য যাকে পয়দা করেছেন, 
সে কাজের হিদায়াত দিয়েছেন বা সে কাজের উপযোগী বানিয়েছেন। 

(৩) ৪ ও ৫ আয়াতে আল্লাহর ক্ষমতা সবার সামনে স্পষ্ট করে দেখাবার জন্য বলা হয়েছে, 
তোমরা দেখতে পাচ্ছ যে, তিনিই তৃণ-লতা পয়দা করেন, আবার তিনিই এ সবকে খড়-কুটায় 
পরিণত SCAT | বসন্তকাল আনার সাধ্য যেমন আর কারো নেই, তেমনি হেমন্তকাল আসা বন্ধ 
করার ক্ষমতাও আর কারো নেই। 

(8) ৬ ও ৭ আয়াতে রাসূল (সা.)-কে আশ্বাস দেয়া হয়েছে যে, আমি যে কুরআন আপনার 
উপর নাযিল করছি, তা মুখস্থ করাবার দায়িতৃও আমারই । এর জন্য আপনি চিন্তা করবেন না। 
কুরআনকে ঠিকমতো মুখস্থ রাখা আমার ইচ্ছা ও দয়ার ফল, এতে আপনার কোন বাহাদুরী নেই। 
আমি ইচ্ছা করলে ভুলিয়েও দিতে পারি । 

(৫) ৮ ও ১৩ আয়াতে তাবলীগ করা ও মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দেবার ব্যাপারে 


www.pathagar.com 


৫৯ 


রাসূল (সো.)-কে বলা হয়েছে যে, সবাইকে আল্লাহর পথে টেনে আনবার অসম্ভব দায়িত্ব আপনার 
উপর চাপানো হয়নি। মানুষকে হিদায়াত করার কঠিন কাজ আপনাকে দেয়া হয়নি | আমার বাণী 
সবাইকে শুধু পৌছিয়ে দেয়াই আপনার কাজ । এ সহজ নিয়ম হলো এই যে, আপনি মানুষকে 
বুঝাতে থাকুন। যারা উপদেশ কবুল করে উপকৃত হতে রাযী, তাদেরকে নসীহত করুন। যারা 
রাধী নয়, তাদের পেছনে লেগে থাকার কোন দরকার নেই। যাদের দিলে পথহারা হবার 
পরিণামের ভয় আছে তারা আপনার নসীহত কবুল করবে | আর যারা দুর্ভাগা, তারা আপনার 
কথা অমান্য করে দোযখের ভাগী হবে। 

(৬) ১৪ ও ১৫ আয়াতে বলা হয়েছে, যারা ঈমান, চরিত্র ও আমলের দিক দিয়ে নিজেদেরকে 
পবিত্র রাখে এবং আল্লাহর যিকির করে ও নামায আদায় করে, একমাত্র তারাই সত্যিকার 
সফলতা ও কামিয়াবী লাভ করবে। 

(৭) ১৬ ও ১৭ আয়াতে বলা হয়েছে যে, সাধারণত মানুষ এ চিরস্থায়ী সফলতা লাভ করার 
দিকে মনোযোগ দেয় না। নাফসের তাড়না ও শয়তানের কু-পরামর্শে মানুষ শুধু দুনিয়ার জীবনের 
ক্ষণস্থায়ী মজা ও লাভ এবং দেহের আরাম-আয়েশের চিন্তায়ই মশগুল থাকে । অথচ আখিরাতের 
চিন্তাই তাদের প্রধান ধান্দা হওয়া উচিত। কারণ দুনিয়া অস্থায়ী ও আখিরাত চিরস্থায়ী এবং 
দুনিয়ার মজা থেকে আখিরাতের নিয়ামাত অনেক বেশী ভালো। 

(৮) ১৮ ও ১৯ আয়াতে বলা হয়েছে যে, উপরের ক'টি আয়াতে যে মহাসত্য প্রকাশ করা 
হয়েছে, তা শুধু এ কুরআনেই বলা হয় নি, হযরত ইবরাহীম (আ.) ও হযরত মুসা (আ.)-এর 
কাছে পাঠানো কিতাবেও এ সত্যবাণী প্রচার করা হয়েছে | কুরআনের এ শিক্ষা কোন নতুন সত্য 
AW | এ চিরন্তন সত্য সব রাসূলের মারফতেই মানব জাতিকে জানানো হয়েছে। 


বিশেষ শিক্ষা 

১৬ ও ১৭ আয়াতে মানুষের এক সহজাত দুর্বলতা সম্পর্কে সাবধান করা হয়েছে। “তোমরা 
দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতই বেশী ভাল ও স্থায়ী।” 

“দুনিয়া'র শাব্দিক অর্থ হলো যা নিকটে আছে। আর আখিরাত অর্থ হলো যা শেষে আসবে | 
এটাই মানুষের স্বভাব যে, নগদ যা পাওয়া যায়, যত সামান্যই হোক, তা নিয়েই সে খুশী হয়। 
অথচ এর পরিণামে পরে যে বিরাট ক্ষতি হবে, তা খুব কমই বিবেচনা করা হয়। 

‘দুনিয়ার জীবনে সবারই এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা আছে। ছাত্র-জীবনে অধিকাংশ লোককেই 
দেখা যায় যে, আমোদ-ফুর্তি, খেলাধুলা, নাচ-গান, আড্ডাবাজি ইত্যাদিতে অমূল্য সময় নষ্ট 
করে।’ এর পরিণামে পরীক্ষায় খারাপ ফল করে বাকী দীর্ঘ জীবন দুঃখ ভোগ করে । তখন শুধু 
আফসোসই সার হয়। জীবিত অবস্থায়ও মনমরা হয়ে জীবন কাটাতে হয়। যারা “দুনিয়া' নিয়ে 
ব্যস্ত, তারা দুনিয়ার এ অস্থায়ী জীবনের শেষে মওতের পর এ ধরনের দশায়ই পতিত হবে | 


www.pathagar.com 


(হে রাসূল) আপনার মহান রবের 
নামের তাসবীহ AGA | 

যিনি পয়দা করেছেন, অতঃপর সুষম 
করেছেন।১ 

যিনি তাকদীর ঠিক করেছেন,২ তারপর 
পথ দেখিয়েছেন ।৩ 

যিনি গাছ-গাছড়া উৎপাদন করেছেন। 
এরপর এ সবকে কালো আবর্জনায় 
পরিণত করেছেন। 


পু ৬.-৭. আমি আপনাকে পড়িয়ে দেব। এরপর 


আল্লাহ যা চান,৪ তা ছাড়া কিছুই 
আপনি ভুলে যাবেন না ।৫ যা প্রকাশ্য, 
তা তিনি জানেন এবং যা গোপন, তা- 
ও (জানেন)। 
আর আমি আপনাকে সহজ পথের 
সুবিধা দিচ্ছি। 


ar foe we 


মি নক ০৯৮ -\ 


|) 
ve Ld পা পাতা 


6 ৬৬০০৪ GE gill -Y 


পপ cai ade 


6 ৪১৫৪ ০৭২৪ Gills -Y 


6 tral ০৯১15 -t 
Lb tac # £ পবা পা শা 


0 ssl কি 


ঠা 


Foyer 66 


222 Sts dCs GY -v 


Ba (০9 ২41 


পা শি Aes. 


১। মানে, যমীন থেকে আসমান পর্যন্ত বিশ্বের প্রতিটি জিনিস পয়দা করেছেন। যাই-ই পয়দা করেছেন, তা ঠিক ঠিকভাবে 


co 
i 


কল্পনাও করা যায় না। 


বানিয়েছেন। এর ভারসাম্য ও সমতা যথাযথভাবে কায়েম করেছেন। তাকে এমন আকারে তৈরি করেছেন যে, এ জিনিসের 
জন্য এরচেয়ে ভাল 


টু ২। অর্থাৎ প্রত্যেক জিনিস পয়দা করার আগেই ঠিক করে দিয়েছেন যে, দুনিয়ায় এর কি কাজ হবে, সে কাজের জন্য এ জিনিস 


ap 
cy 
oF 
op 


কত পরিমাণ দরকার হবে, এর আকৃতি কেমন হবে, এর কি কি গুণ থাকবে, কোন্‌ সময় এর পয়দা হওয়া উচিত, কোন্‌ সময় 
পর্যন্ত এর দরকার থাকবে এবং কখন কিভাবে একে খতম হতে হবে- এ সবের পূর্ণ পরিকল্পনার নামই হলো এ জিনিসের 
তাকদীর” | 

(১ ৩। মানে, কোন জিনিসকে পয়দা করেই এমনি ছেড়ে দেয়া হয় নি, বরং যে জিনিস যে কাজের জন্য পয়দা করেছেন, তাকে এ 
কাজ ঠিকভাবে করার নিয়মও শিখিয়ে দিয়েছেন। 


i 8 মানে, কুরআনের প্রতিটি শব্দ আপনার মনে থাকা আপনার শক্তির বাহাদুরী নয়, বরং এটা আল্লাহর মেহেরবানী ও তারই দেয়া 


a 


তাওফীকের ফল। তা না হলে আল্লাহ ইচ্ছা করলে ভুলিয়ে দিতে পারেন। 
oh নাযিলের থম অহা কোন কোন সময় এমন হতো যে জিবাঈল (আ.) ওহী শুনিয়ে শেষ করার আগেই রাসূল (সা.) 





a কুরআনের আয়াতগুলো ভুলে যাবার ভয়ে সেইটুকুই নিজে পড়তে শুরু করতেন। তাই আল্লাহ পাক রাসূল (সা.)-কে এ 

8 সান্তনা দিলেন যে, ওহী র সময় আপনি চুপ করে শুনতে থাকুন, আমি আপনাকে তা পড়িয়ে দেব এবং চিরদিন আপনার oe 
$s মনে থাকবে। যাতে আপনি ভুলে না যান, সে ব্যবস্থা আমিই করব | এ বিষয়ে আপনি পেরেশান হবেন AT | রঃ 
i 825:5152525152585255515858525255525858585852585 258525852585:5852585158515852585255585 2৫ 


WW. গা com 


৬১ 


11710101010 দে আত সা শে তত তে তে ea 5 tm 


Bos. কাজেই আপনি উপদেশ দিন, যদি | 
I উপদেশ লাভজনক হয় ।৬ 
12 ১০, যে ভয় করে, সে-ই উপদেশ গ্রহণ 


8 করে। 
[8 ১১-১২. আর চরম হতভাগাই একে পাশ 
i কাটিয়ে চলবে, সে বিরাট আগুনে 


a ot 2 
a pe 0) 


8 এরপর সেখানে সে মরবেও না (১৪৯৪৭৩6০5৩০ 86 3 


1 
i বাচবে & A 
4 ওনা। ৮15 ee লা eho NT Bl) 
Lx, 
1 






. সেই সফলকাম হয়েছে, যে পবিত্রতা ০১৫১০ ০০ cil 35 - 
ss লাভ করেছে* ও আপন রবের নাম he seo as aes 

pe 6 hei | 9 _ 

i স্মরণ করেছে, তারপর নামায ১৮4 Sd 


2 পড়েছে। 17 
18 ১৬.. কিন্তু তোমরা দুনিয়ার জীবনকেই গা 
প্রাধান্য দিচ্ছ। On ill 
1৪ ১৭. অথচ আখিরাত অনেক ভাল ও eh are er ee 
mx 3০৪০ ৯১৯ J 
I চিরস্থায়ী | 0০৯ 

Ix . আগের কিতাবগুলোতেও এ কথাই stall (il (a GI - 
i বলা হয়েছিল, ইব্রাহীম ও মূসার Q lw 

Be (কাছে পাঠানো) কিতাবে | রি 


রহ pe bebe pe be pe pea pe ed pea BES BET PE pe ped ped 


a rn a8 

2 | 
i ০ ৬০৬৩ aca! ৪৯৮০ ৃ 
% ৬। অর্থাৎ আল্লাহর দ্বীনের প্রচারের ব্যাপারে আমি আপনাকে কোন অসুবিধায় ফেলতে চাই AT | যে শুনতে রাষী নয়, ? 
ু HL 


5. তাকে শুনাতেই হবে বা যে এমন অন্ধ যে, দেখতেই চায় না, তাকে পথ দেখাতেই হবে- এমন কঠিন ও অসন্তব { 
12 কাজের কোন দায়িত্ব আপনার উপর দেয়া হয়নি | আপনার দায়িত্ব হলো মানুষকে নসিহত করা ও উপদেশ দেয়া ৷ $ 
BK যারা এ থেকে উপকৃত হতে চায়, তারা-উপদেশ নেবে। আর যাদের সম্পর্কে আপনার ধারণা হয় যে, তারা নসিহত { 
1৫ কবুল করতেই চায় না, তাদের পেছনে লেগে থাকার কোন দরকার নেই। ; 
BS 4 অর্থাৎ কঠিন আযাবের ফলে যদি দোযখে মানুষ মরে যায়, তাহলে শাস্তি জারী থাকতে পারে না। কিন্তু যে দুরবস্থার HF 
মধ্যে মানুষ বেঁচে থাকতে বাধ্য হবে, তা মরণের চেয়েও খারাপ । তাই তাদের অবস্থা এমন হবে যে, তারা য়েন ধু 
জীবিতও নয়, মৃতও নয়। 


এ 


Ye মানে, শিরক, কুফর, মন্দ কাজ, অসৎ চরিত্র ইত্যাদি থেকে যে নিজেকে বাঁচিয়ে রেখেছে। 
: 


www.pathagar.com 


সূরা আল-গাশিয়াহ 


নাম £ পয়লা আয়াতের গাশিয়াহ্‌ শব্দ থেকেই সূরাটির এ নাম দেয়া হয়েছে। 

নাযিলের সময় ও পরিবেশ s সূরাটির গোটা আলোচনাই প্রমাণ দেয় যে, এ সুরা মাকী 
যুগের প্রথম ভাগেই নাযিল হয়। অবশ্য মান্ধী যুগের এ সময়ই সুরাটি নাযিল হয়, যখন রাসূল 
(সা.) প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেয়া শুরু করেছেন এবং লোকেরা তার দাওয়াত কবুল করতে 
রাযী হচ্ছিল না। 

আলোচনার বিষয় s তাওহীদ ও আখিরাত। 

(১) পয়লা আয়াতে আখিরাতের জীবন সম্পর্কে অমনোযোগী জনগণকে চমকিয়ে দিয়ে 
তাদের সামনে হঠাৎ এ প্রশ্নটি তুলে ধরা হয়েছে যে, “এ ভয়াবহ সময়টার কথা কি তোমরা জান, 
যখন এক মহাবিপদ সারাটা দুনিয়াকে ছেয়ে ফেলবে ?” এ আয়াতের পরপরই এ ভয়ানক দিনের 
বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে, যখন সব মানুষ দু'দলে ভাগ হয়ে যাবে এবং দু'রকম পরিণাম 
দেখতে পাবে। 

(2) ২-৭ আয়াতে এ দলের বিবরণ রয়েছে, যারা দোযখে যাবে । তারা কেমন কঠিন আযাব 
ভোগ করবে, তার একটা স্পষ্ট ধারণা এসব আয়াতে দেয়া হয়েছে। 

(৩) ৮-১৬ আয়াতে এ দলের অবস্থা বর্ণনা করা হয়েছে, যারা উন্নত মানের বেহেশতে যাবে | 
সেখানে তাদের জন্য কেমন নিয়ামাতের ব্যবস্থা করা হবে, তার বিবরণ এসব আয়াতে দেয়া 
হয়েছে। 

(8) এভাবে দোযখ ও বেহেশতের বিবরণ দেবার পর হঠাৎ আলোচনার বিষয় বদলিয়ে 
১৭-২০ আয়াতে কতক প্রশ্ন তুলে ধরা AACR বলা হয়েছে যে, যারা কুরআনের শিক্ষা ও 
আখিরাতের বিবরণ শুনে নাক সিটকায়, তারা কি এসব জিনিসের দিকে খেয়াল করে না, যা 
তারা সব সময় দেখছে ? তারা কি অবুঝ জানোয়ারের মতো শুধু চোখ দিয়েই দেখছে, মগয 
খাটিয়ে একটু চিন্তা করছে না? আরবের মরুভূমিতে যে উটের উপর তাদের জীবন নির্ভর করে, 
সে উট কিভাবে মরু-জীবনের উপযোগী হয়ে পয়দা হলো, সে কথা কি তারা চিন্তা করে দেখেছে 
2 তারা কি একটুও ভেবে দেখে না যে, তাদের উপর বিরাট আসমান কোথা থেকে এলো ? 
তাদের সামনে এসব পাহাড় কেমন করে খাড়া হয়ে গেলো ? যে যমীনে তারা বাস করছে, তা 
কিভাবে মানুষের বাস করার যোগ্য বিছানায় পরিণত হলো ? তারা কি মনে করে যে, এসব কোন 
মহাশক্তিমান, মহাকৌশলী কারিগর ছাড়া এমনিই হয়ে গেছে? 

আল্লাহ পাক এ প্রশুগুলোর কোন জওয়াব দেয়ার দরকার মনে করেন নি। কারণ, মানুষের 
চিন্তাশক্তি ও জ্ঞান-বুদ্ধি এটুকু যুক্তি মেনে নিতে বাধ্য যে, আসমান-যমীন, পাহাড়-পর্বত, 


www.pathagar.com 


wo 


গাছ-পালা, নদী-নালা, জীব-জানোয়ারে এত সুন্দর করে সাজানো এ দুনিয়া আপনা-আপনি হয়ে 
যায় নি। এক মহাকৌশলী সৃষ্টা ছাড়া এসব পয়দা হতে পারে না এবং এ মহাকারিগরী একই 
মহাপরিকল্পনার ফল। আর কোন শক্তি এ ব্যাপারে তার শরীক নেই। একাধিক পরিকল্পনাকারী 
থাকলে গোটা সৃষ্টি এমন শৃঙ্খলার সাথে চলতে পারতো AT | 

যুক্তি, বুদ্ধি ও বিবেক এসব কথা মানতে বাধ্য হয়ে থাকলে এ মহাপ্রকৌশলীকে একমাত্র রব 
ও মুনীব মানতে আপত্তি কেন ? যদি একথা বাধ্য হয়েও স্বীকার করতে হয় যে, তিনিই সবকিছু 
স্বীকার করতে বাধা কোথায় ? 

(৫) এভাবে কাফিরদের.রিবেক-বুদ্ধিতে খোঁচা দিয়ে অতি সহজ যুক্তি দ্বারা তাওহীদ ও 
আখিরাতের সত্যতা বুঝিয়ে দেবার পর ২১ ও ২২ আয়াতে রাসূল (সা.)-কে সম্বোধন করা 
হয়েছে। বলা হয়েছে যে, হে রাসূল, এরা আপনার কথা মানুক বা না মানুক তাতে আপনার 
কিছুই আসে-যায় না। আপনাকে তাদের উপর দারোগা বানিয়ে পাঠানো হয় নি যে, তাদেরকে 
মানতে বাধ্য করেই ছাড়বেন | তাদেরকে শুধু বুঝাবার চেষ্টা করাই আপনার দায়িত্ব । আপনি 
তাদেরকে বুঝাতে APT | উপদেশ কবুল করা না করা তাদের দায়িত্ব | 

(৬) ২৩-২৬ আয়াতে বলা হয়েছে যে, যারা এরপরও তাওহীদ ও আখিরাত থেকে মুখ 
আসতে হবে । তখন তাদের চুলচেরা হিসাব নেবার দায়িত্ব আমার । তাদেরকে আমার হাতেই 
ছেড়ে দিন। আপনার কথা না মানার কারণে আপনি পেরেশান হবেন না। না মানার ফল 
তাদেরকেই ভোগ করতে হবে। তারা আসুক আমার কাছে। আমি তাদেরকে এমনিই ছেড়ে 


দেবো AT | 
বিশেষ শিক্ষা 


২১ ও ২২ আয়াতে আল্লাহ পাক এ কথাই বুঝাতে চেয়েছেন যে, কোন মানুষকে হিদায়াত 
দান করার দায়িত্‌ রাসূলকে দেয়া হয়নি। রাসূলের দায়িত্ব হলো মানুষকে বুঝাবার চেষ্টা করা। 
রাসূলের উপদেশ কবুল করা বা না করা তাদের দায়িত্ব, যাদেরকে বুঝাবার চেষ্টা করা হয়। 
নেবার দায়িত্ব দিয়েছেন। ভাল ও মন্দ বাছাই করার যোগ্যতা সত্ত্বেও মানুষ নাফসের তাড়নায় ও 
শয়তানের ধোকায় পড়ে বা অন্য মানুষের Sofa নিয়ে বিবেকের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে বসে। 
তাই আল্লাহ মানুষকে এখানে তার দায়িত্ব সম্পর্কে সচেতন হবার তাকিদ দিয়েছেন। 


www.pathagar.com 


af Fad Fad Fad Pad Fad Pad Fad Pad Pad Pad Pad Pad Pad Cad Fad Pad Fad Bafa Fad Fad 





|) 
|) 
Fb 
|) 
> 
&, 
|) 
[) 
t 
|) 
[) 
[) 
i 
VD 
Re ২-৩-৪. কতক চেহারা সেদিন ভয়ে কাতর 
|) 
|) 
Ly 
|) 
[) 
|) 
৮ 
|) 
|) 
[) 
[) 
[১ 
|) 


১০. 
১১. 


১২. 


১৩. 


(Jn pm mn Jn Ju me J Jon Se Jon J on po hhh, Nf, BE Tn on ms pm md 
EEF PA EAA CE EAL EC EE BEA BE BE FE BA BE Ea BE BE BEBE EE EE Bad ct FEY BEY EE PE FEF FFA BE FE BE BE EEA EEA EE Bad BO Bad Ba FE PEACE EAP Dad FE bad PE | 


তোমার কাছে কি এ বিপদের খবর 0 25011 ৬৩৬০ 15108. 4 


পৌছেছে, যা সব কিছু ঢেকে ফেলবে ? 


হবে,১ কঠোর পরিশ্রমে রত হবে, 
দারুণ কাহিল হয়ে পড়বে ভয়ানক 
আগুনে ঝলসে যেতে থাকবে। 
ফুটন্ত গরম পানির ঝরনা থেকে 
তাদের পান করতে দেয়া AC | 
কাটাওয়ালা শুকনা ঘাস ছাড়া আর 
কোন খাবার তাদের জন্য থাকবে না। 
(যে খাবার) তাদের পুষ্টও করবে না, 
ক্ষিধেও মেটাবে না। 


কতক চেহারা সেদিন উজ্জ্বল থাকবে | 


নিজেদের চেষ্টা-সাধনার (সুফল দেখে) 
তারা খুশি হবে। 
তারা উঁচুদরের বেহেশতে থাকবে | 


সেখানে তারা কোন বাজে কথা শুনবে 
না। 
সেখানে বহমান ঝরনা থাকবে | 


সেখানে উঁচু আসন থাকবে | 


Yee ce ae ৮৯৮৯5 
OLGA Lam o gay — 
al ak 
Y 2. By < 


O 

f 
0. 

৩ 
: 


reat ae ; 

ORD ০০ ০৮৯ ০৫০০7 0 
# পাপা ne পাপ ৫ ৫৬ পা 
১৮৮০1৫41০77 4 
Ope ০০ 21 


© tb Gs ০৪২. 
এ ze , cas az 
04১১১ (655৪ ৮৮০৭ 7১ 


3৮০৯৪৯১০৮০৬ 
~~ . 


O 42540 ১১০ ১৪ VY 


১1 এখানে চেহারা মানে মানুষ | চেহারাই মানুষের সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস বলে “কতক লোক’ না বলে ‘কতক চেহারা” 
re বলা হয়েছে। 


www.pathagar.com 


Fad Fad bt Fad Fad Pad bad Fad Rad Pad Pod Fad Rad. Rad Pad Ba Bad Had Had Rad Pad Pad Hod BA Bo Pad Fad ad Fad Rad 


EE EEE EE EEE EEE 
en an a a Sa ar Sr a an San Sa a an a a a Sa 


ররর nnd a ররর রে ররর “রো ররর রর ররর রনির নর SS Sem ররর ররর Ga Sn Si Sem SE Sem রর ররর ররর ররর রনির eth ররর nS 
1 a ১১-০১-১২০১ a a mm a SR ৮১-১১-৭১০1 


ee 


2 ১৪. ANAS সাজানো থাকবে। 

B ১৫-১৬. ঠেস দেবার বালিশগুলো সারি বাধা 

থাকবে এবং দামী নরম শয্যা বিছানো 

1 থাকবে | 

ছি ১৭. (এরা যে আল্লাহকে মানে না) তবে কি 

i এরা উটকে দেখে না কিভাবে তাকে 

i তৈরি করা হয়েছে? 

1৫ ১৮. আর আসমানকে (দেখে না) কিভাবে 

1% তাকে উঁচু করা হয়েছে? 

১৯. আর পাহাড়কে (দেখে না) কেমন 
শক্তভাবে দীড় করানো হয়েছে ? 


বিছানো হয়েছে ?২ 
২১. তাহলে (হে রাসূল!) আপনি উপদেশ 
দিতে থাকুন। আপনি তো শুধু উপদেশ 


3  দাতাই। 
8 ২২. আপনি তাদের উপর বল প্রয়োগকারী 
নন। 


দেবেন। 
২৫. এদেরকে আমারই দিকে ফিরে আসতে হবে। 


২৬. এরপর তাদের হিসাব নেয়া আমারই 
দায়িতৃ। 





he cokers a ea 


পপ 


৪ ২3৯55 | 3১০৪ =e 
Ou. gloss = Ne 

১৫ Ly AI নি, ১1 -\Vv 
GO sale 


3০০৪০ ES LL dy VA 


rhe ad 


2 


২০. আর জমিনকে (দেখে না) কিভাবে তাকে ১৬০৬২, a At = a 


+ 


টি 2588 


পলা পা কি 


Male oun! YY 
0০840555417 


shares 


13511 < Ll —-Yé 


602 


০ 
Oy 
০7421 GSI | ০ 


চা নে caer YG 


ভিড, Gale GI aan 


২। মানে, আখিরাত সম্ভব নয় বলে এরা কিকরে মনে করে ? চারপাশের দুনিয়ার দিকে খেয়াল করে কি এরা 
কখনো দেখে না যে, উট কেমন করে পয়দা হয়ে গেল £ আসমান কিকরে হলো ? পাহাড় কিভাবে কায়েম 
হলো ? যমীন কিকরে বিছানো হলো ? এসব জিনিস যদি তৈরি হতে পারে এবং তৈরি অবস্থায় এদের সামনে 
হাজির থাকতে পারে, তাহলে কিয়ামাত কেন আসতে পারবে না ? আখিরাতে আর একটি জগত কেন পয়দা 

হতে পারবে না £ দোযখ ও বেহেশত কেন হতে পারবে না £ 


pas 
a 
bas 
Dx 
ne 
1 
bx 
1 
Xs 
ix 
a 
bx 
x 
DD 
: 
i 
2 
ie 
12 ২৩-২৪. অবশ্য যে মুখ ফিরিয়ে রাখবে ও 
S 
i 
i 
দে 
im 
রি 
রর 
Lo 
Pal 
) 
চৰ 
ix 
nx 
we 
রি 
ie 
ox 
eS 
ix 
৮ 
Lx 


www.pathagar.com 


sata Come ee ar me 


|) 


ed pe pe be sy 


রে ররর আজ রর রা 
eC হা ECE oe Se 4 


মেপে 


সা pe be বাসে রী £ 


৬৬ 


নাম ঃ সূরার পয়লা শব্দটি দিয়েই এ সূরার নাম রাখা হয়েছে। 

নাযিলের সময় ও পরিবেশ £ সুরাটিতে যা বলা হয়েছে, তা থেকে বুঝা যায় যে, মাক্কী 
যুগের মধ্যভাগের এ সময় এ সূরা নাযিল হয়েছে, যখন ইসলামী আন্দোলনে যোগদানকারীদের 
৪5৬78 

য়া ভে আখিরাতের যে পুরস্কার ও 
তিন হচ্ছিল না, তারই প্রমাণ কতক TAGS যুক্তি দ্বারা এ সূরায় দেয়া 
হয়েছে। 

আলোচনার ধারা £ (১) প্রথম পাঁচ আয়াতে ফজর, দশ রাত, জোড় ও বেজোড় এবং বিদায়ী 
রাতের কসম খেয়ে প্রশ্ন করা হয়েছে যে, তোমরা যে কথা মানতে রাষী হচ্ছো না, তার প্রমাণের 
জন্য কি এ কয়টা জিনিসই যথেষ্ট নয় ? এরপর কি আরও কোন কিছুর কসম খাওয়ার দরকার 
আছে ? কথার ধরন থেকে বুঝা যায় যে, জি মিতা cers Sale 
কিন্তু তারা সে কথা মানতে রাষী হচ্ছিল না 

জারী চিরিক 
তা সূরার পরবর্তী আয়াতগুলো থেকেই বুঝা যায়। মানুষ দুনিয়ায় ভাল ও মন্দ যত কাজ করে এর 
পুরস্কার ও শাস্তি যে পরকালে অবশ্যই পাবে, সে কথা নিয়েই রাসূল (সা.) এর সাথে 
মাক্কাবাসীদের বিতর্ক চলছিলো । যে চারটি জিনিসের কসম খাওয়া হয়েছে, সে সম্পর্কে 
তাফসীরকারগণ বহুরকম অর্থ করেছেন। কিন্তু যে কথাটির পক্ষে যুক্তি হিসাবে এ কসম খাওয়া 
হয়েছে, তার সাথে যে অর্থের মিল স্পষ্ট, সে অর্থটাই সহজে বুঝে আসে ও বেশী ঠিক বলে মনে 
হয়। সে অর্থই এখানে গ্রহণ করা হয়েছে। 

ফজর মানে সকাল । দশ রাত মানে চাদের হিসাবে মাসের তিন ভাগ-প্রথম দশ রাতে চাদ 
ধীরে ধীরে বড় হয়, মধ্যের দশ রাত সবচেয়ে বেশী বড় থাকে এবং শেষ দশ রাতে ধীরে ধীরে 
আবার ছোট হতে থাকে। জোড় ও বেজোড় মানে সংখ্যার হিসাব । ২, ৪, ৬, ৮ ইত্যাদি জোড় যা 
দু'দিয়ে ভাগ করা AA | আর ১, ৩, ৫, ৭, ৯ হলো বেজোড় | মিনিট, ঘণ্টা, দিন, মাস ও বছর 
গুনতে হলে এ সংখ্যাগুলোর সাহায্যেই এগুতে BW | রাত যখন চলে যায়, তখন অন্ধকারের পর 
আবার আলো হয়। 

এ সবের কসম খেয়ে যে কথাটা বুঝানো হচ্ছে তা হলো এই যে, রাসূল (সো.) আখিরাতের 
পুরস্কার ও শাস্তির যে খবর দিচ্ছেন, তা অতি সত্যি। এ চারটি জিনিস এ সত্যের পক্ষে সাক্ষ্য 
দিচ্ছে। এ চারটি জিনিস প্রমাণ দিচ্ছে যে, কোন এক শক্তিশালী পরিকল্পনাকারী পরম শৃঙ্খলা ও 
sage নিয়মের দ্বারা দিন-রাতের পরিবর্তন ঘটাচ্ছেন, নির্দিষ্ট নিয়মে চাদ ছোট-বড় হচ্ছে, এ সব 
পরিবর্তনের কারণে মানুষ দিন, তারিখ, মাস ও বছরের হিসাব রাখতে পারছে | 

আল্লাহ পাক যে বিশেষ নিয়মে এ সবকে চালাচ্ছেন এর মধ্যে রদবদল করার ক্ষমতা কারো 
নেই | কেউ ইচ্ছা করলেই দিন-দুপুরে চাদের আলো দেখাতে পারবে না, রাত শেষ হবার আগেই 
ফজরকে হাযির করতে পারবে না এবং বেজোড় তারিখ পার হবার আগেই জোড় তারিখ আনতে 
পারবে না। এসব ব্যাপারে যার হাতে সমস্ত ক্ষমতা, তিনি যদি আখিরাতে পুরস্কার ও শাস্তির 


www.pathagar.com 


৬৭ 


ব্যবস্থা করতে চান, তাহলে এটাকে অসম্ভব মনে করার কী কারণ থাকতে পারে ? তার এসব 
ক্ষমতাকে স্বীকার করা যদি যুক্তিপূর্ণ হয়, তাহলে পরকালের ব্যাপারে তার ক্ষমতাকে কোন্‌ 
যুক্তিতে অস্বীকার করা যায় ? 

এরপরও যারা পরকালের পুরস্কার ও শাস্তিকে সত্যি বলে মনে করে না, তারা একেবারেই 
আহাম্মক | তারা নিশ্চয়ই দু'রকম বোকামির পরিচয় দিচ্ছে। হয় তারা ধারণা করছে যে, আল্লাহ 
পাক এতবড় জগত শৃঙ্খলা ও নিয়মমত চালাবার যোগ্য হলেও মানুষকে আবার জীবিত করে 
পুরস্কার বা শাস্তি দেবার ক্ষমতা রাখেন না। আর না হয় তারা মনে করে যে, দিন-রাত ও 
চাদ-সুরুজ বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করা হলেও মানুষকে ভাল ও মন্দ কাজ করার স্বাধীনতা দেবার 
পেছনে পুরস্কার ও শাস্তি দেবার কোন উদ্দেশ্য নেই । অর্থাৎ দুনিয়ার কোন কিছুই বিনা উদ্দেশ্যে 
পয়দা করা হয় নি, শুধু মানুষকেই অনর্থক বিবেক ও ভাল-মন্দ বিচারবোধ দেয়া হয়েছে । এসব 
লোক আল্লাহ সম্পর্কে এ ধারণা নিয়ে আছে যে, তিনি মানুষকে বুদ্ধি ও বিচারশক্তি দিয়েছেন বটে, 
কিন্তু কখনও তাদের কাছ থেকে হিসাব নেবেন না | আর যখন হিসাবই নেবেন না, তখন পুরস্কার 
ও শাস্তি দেবার প্রশ্নই ওঠে না। গোটা সৃষ্টিজগত সাক্ষ্য দিচ্ছে যে, যারা এ জাতীয় ধারণা রাখে, 
তারা চরম আহাম্মক | 

(২) ৬-১৪ আয়াতে মানব জাতির ইতিহাস থেকে আ'দ ও সামুদ জাতি এবং ফিরআউনের 
করুণ পরিণামের উল্লেখ করে বলা হয়েছে যে, যখন তারা আল্লাহর চরম অবাধ্য হয়ে দুনিয়ায় 
অশান্তি ও বিশঙ্খলা সৃষ্টি করলো, তখন আল্লাহর আযাবের চাবুক মেরে তাদেরকে শায়েস্তা করা 
RT | এসব উদাহরণ দিয়ে বুঝানো হয়েছে যে, দুনিয়াটা কোন “হবুচন্দ্র রাজা ও গবুচন্্র মন্ত্রীর” 
হাতে স্থায়ীভাবে দিয়ে দেয়া হয় নি। যার. হাতে গোটা সৃষ্টিজগত পরিচালনার ক্ষমতা, তিনি মানব 
সমাজের দিকেও SE দৃষ্টি রাখছেন। কোন জাতির উত্থান-পতন আল্লাহর তৈরি নিয়মেই হয়। 
কোন দেশের উপর আল্লাহ অনর্থক গযব নাযিল করেন না। একটা সীমা পর্যন্ত তিনি 
অন্যায়-অবিচার ও যুলুম-নির্যাতন সহ্য করেন। আল্লাহর অবাধ্যতা যখন এ সীমা পার হয়ে যায়, 
তখন শক্ত হাতে তিনি পাকড়াও করেন, যেমন আ'দ ও সামূদ জাতি ও ফিরআউনের বেলায় 
করেছেন। 

এভাবে যুক্তি দেখানো হয়েছে যে, ইতিহাস থেকে একথা প্রমাণিত যে, আল্লাহ পাক মানুষকে 
বুদ্ধি-জ্ঞান, বিচার-বিবেচনা ও নীতিবোধ দিয়ে ভাল মন্দ কাজ করার ক্ষমতাসহ দুনিয়ায় 
একেবারে লাগামহীনভাবে ছেড়ে দেন নি। তাই দেখা যায় যে, একটা সীমা পর্যন্ত সহ্য করার পর 
তিনি যালিম, দুষ্কৃতকারী জাতি, দল ও ব্যক্তির উপর গযব নাযিল করেন এবং আর কোন অন্যায় 
করার সুযোগ দেন না। যিনি দুনিয়াতেই এভাবে পাকড়াও করেন, তিনি পরকালে এমনি ছেড়ে 
দেবেন বলে মনে করার পক্ষে কোন যুক্তিই থাকতে পারে না। 

(৩) ১৫ ও ১৬ আয়াতে দুনিয়াদার লোকদের একটা মস্তবড় ধারণার প্রতিবাদ করা হয়েছে। 
বলা হয়েছে যে, যারা আখিরাতের পুরস্কার ও শাস্তির ধার ধারে না, তারা দুনিয়ার 
সব কিছু মনে করে। তারা আল্লাহকে বিশ্বাস করলেও দুনিয়ার জীবন সম্পর্কে আল্লাহর দেয়া 
উপদেশকে ভুলে গিয়ে নিজেদের মনগড়া ধারণা নিয়ে জীবন কাটায় । দুনিয়ার বস্তুগত সুখ-শান্তিই 
তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য | টাকা-পয়সা বেশী থাকলেই তারা মনে করে যে, আল্লাহ্‌. 
তাদেরকে সম্মান দিয়েছেন। আর সামান্য অভাব হলেই মনে করে তাদেরকে অপমান করা 
হয়েছে। 

মান-সম্মানটা তাদের মতে টাকা-পয়সার সাথে জড়িত 1 এটাই দুনিয়াদারদের মনোভাব | 


www.pathagar.com 


৬৮ 


তাই দেখা যায় যে, চরিত্রের দিক দিয়ে পশুর চেয়ে অধম লোকও টাকা-পয়সার কারণে 
র কাছে সম্মান পায় । উন্নত চরিত্রের লোক গরীব হলে তাদের কাছে সামান্য সম্মানও 
পায় না। 

“আমার রব আমাকে সম্মান দিয়েছেন বা অপমান করেছেন” বলে দুনিয়াদারদের যে কথা এ 
দুটো আয়াতে উল্লেখ করা হয়েছে, তাতে বুঝা যায় যে, তারা আল্লাহকে রব বলে স্বীকার করে |. 
কিন্তু দুনিয়ায় ধনী ও গরীব হবার ব্যাপারে আল্লাহর ধারণাকে ঠিক মনে করে না। এ দ্বারা আরও 
একটা কথা বুঝা যায় যে, তারা গরীব হলে আল্লাহকে দোষ দেয় এবং বলে যে, “না জানি কি. 
দোষ করেছি।” ভাবখানা এমন যে, দোষ তো করিই নি, করেছি বলে জানিও না অর্থাৎ 
দুনিয়াদাররা নিজেদের দোষ-ক্রুটি দেখে না। অভাব বা বিপদ হলে এর জন্য তারা আল্লাহকেই 
দোষী সাব্যস্ত করে। 

আল্লাহ পাক এ দুটো আয়াতে দুনিয়াদারদের এ ভুল ধারণা দূর করে বলেছেন যে, দুনিয়াতে 
কোন সময় মানুষের খুব ভাল অবস্থা থাকে, আৰাৱ কোন সমর অভাব দেখা ora নিয়া 
আল্লাহর বেশী নিয়ামাত পাওয়াটা কোন পুরস্কার নয় এবং রিষিকের অভাবটাও কোন শাস্তি নয়। 
টাকা-পয়সা বেশী থাকাটা সম্মানের লক্ষণ নয়। আর কম থাকাটাও অপমানের ব্যাপার নয়। 
আসলে এ দুটো অবস্থাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ৷ ধন দিয়ে আল্লাহ পরীক্ষা করেন যে, সে 
শোকর করে কি না এবং এ ধন আল্লাহর মরযী মতো খরচ করে কি না। অভাব দিয়ে আল্লাহ 
পরীক্ষা করেন যে, অভাবের মধ্যে সে সবর করে কি না, অভাবের কারণে তার স্বভাব নষ্ট হয় কি 
না, সে হালাল-হারামের বাছ-বিচার করে কি না এবং আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে বিদ্রোহী হয় 
কি না। আল্লাহ যখন পরীক্ষা করেন, তখন এর ফলও নিশ্চয়ই দেবেন। ফল না দিলে পরীক্ষার 
কোন অর্থই হয় না। কিন্তু পরীক্ষার এ ফল এ দুনিয়ার জীবনে দেবার জিনিস নয়। আখিরাত এ 
জন্যই জরুরী | পরীক্ষায় যারা পাস করলো, তারা সেখানে পুরস্কার পাবে, আর যারা ফেল করলো, 
তাদেরকে শাস্তি পেতেই হবে । 

(৪) ১৭-২০ আয়াতে দুনিয়াদারদের আরও একটা বড় দোষের বিবরণ দেয়া হয়েছে। বলা 
হয়েছে যে, এরা সুযোগ পেলেই ইয়াতীমের মাল অন্যায়ভাবে দখল করে বসে। 
গরীব-মিসকীনদের জন্য তাদের কোন দরদ নেই। দুর্বল পাওনাদারকে এরা তাড়িয়ে দেয়। মালের 
মহব্বতে এরা এমন পাগল যে, যত ধন-দৌলতই থাকুক, এদের টাকা-পয়সার পিপাসা কখনও 
মেটে না। এ জাতীয় নির্দয় লোকদের কার্যকলাপের হিসাব কেন নেয়া হবে না? তাদের শাস্তির 
জন্য পরকাল অবশ্যই জরুরী | 

(৫) ২১-২৬ আয়াতে বলা হয়েছে যে, হিসাব-নিকাশ অবশ্যই নেয়া হবে এবং সে কারণেই 
কিয়ামাত দরকার | সেখানে আল্লাহর আদালত কায়েম হবে | আজ যারা পুরস্কার ও শাস্তিকে সত্যি 
বলে মেনে নিচ্ছে না, সেদিন তারা এর সত্যতা ঠিকই টের পাবে। কিন্তু তখন ও কোন 
লাভ হবে না। তারা তখন আফসোস করে বলবে, “হায়, যদি পরকালের এ জন্য 
দুনিয়ায় থাকাকালে কিছু ব্যবস্থা করতাম |” কিন্তু এ অনুতাপ তাদেরকে শাস্তি থেকে বাচাতে 
পারবে না। 

(৬) ২৭-৩০ আয়াতে আল্লাহর এ নেক বান্দাদেরকে সম্বোধন করা হয়েছে, যারা উপরে 
বর্ণিত দুনিয়াদারদের মতো নয় | তারা মনে-প্রাণে আল্লাহ, রাসূল ও আখিরাতে বিশ্বাসী । মনে পূর্ণ 
আবেগ ও তৃপ্তিবোধ নিয়ে তারা আল্লাহর পথে চলে। আল্লাহ পাক আদালতে আখিরাতে. 
তাদেরকে মহব্বতের সাথে ডেকে বলবেন, “হে প্রশান্ত আত্মা, তোমাদের রবের কাছে এসো। 
আজ আমি তোমাদেরকে পুরস্কার দিয়ে আনন্দিত, তোমরা খুশী হয়ে পুরস্কার নাও। তোমরা 
আমার প্রিয় বান্দাদের মধ্যে শামিল হও এবং বেহেশতে যেয়ে সুখে-শান্তিতে চিরদিন থাক ।” 


www.pathagar.com 


৬৯ 


রাতের । কসম জোড় ও বেজোড়ের। 
কসম রাতের, যখন সে বিদায় CTA | 


৫. এ সবের মধ্যে বুদ্ধিমান লোকের জন্য কি 
কোন কসম আছে ?১ 

৬-৭. (হে রাসূল) আপনি কি দেখেন নি 
আপনার রব কী ব্যবহার করেছেন উঁচু 
থামওয়ালা ইরাম বংশীয় আদ জাতির 
সাথে? 

৮. যাদের মতো কোন জাতি দুনিয়ায় পয়দা 
করা হয়নি? 

৯. আর (কী ব্যবহার করেছেন) সামুদ জাতির 
সাথে, যারা উপত্যকায় পাথর খোদাই 
করেছিল? 

১০. আর কীলকধারী* ফিরআউনের সাথে 
(কী ব্যবহার করেছেন) ? 

১১. এরা এ সব লাক, যারা দেশে দেশে 
বিদ্রোহ ও সীমালঙ্ঘন করেছিল। 

১২. এবং সেখানে ব্যাপক ফাসাদ সৃষ্টি 
করেছিল। 

১৩. শেষে আপনার রব তাদের উপর 
আযাবের চাবুক মেরেছিলেন। 


এরপর আরও সাক্ষীর কি দরকার আছে? 


মজবুত করে রাখা হয়। 


bs 


Rad ba A Bad Pad Pad Bad Fad bad Fad Bad bed bed bad bad Fad Had BEd bad Fad bad Bad bad Pad Fad Pad bed Bd BEd Bad Fed Dad Bod Bad Bid bod Bod bod Dod BEd PE Bod bad Bad Od fad bad fad Fad Pad Fad Bad | 


০৯ 

4০ i বি কিনি 
0১৯৯ ১42৪ US Ga ০৯ 

রা. oreo 36885 25 
Ose 4০০ 4৪ KS Bt - 
(১0541 ০5191 

Ol 
17615 

১৮ 


05055%1 3 odes ১, | 
পা ~~ A. ad Ed DG | 
O SMA ৫৪1৬৯ ০5441 - ১) & 


ue 


3০৮৬ প পা 


03811 Gta 58s — SY | 


“oe 


১০5 এক) খে de ৮০৪ টা | 


০ lie 
Oy 


www.pathagar.com 





১-২-৩-৪. কসম ফজরের । কসম দশ 0 jt. 0 51141 
পু ae ras ae + ng, 
11:01) © 5d ৮8761 | 


oO 


> < at 


Son হর 11৮1-51-10 uO SE Som Sa nm a mS Som Sa Sm Sa Som Sa nl mh Sn Sond Sd Sam SR i Jom fu fam Sa aml a Sol a Gam Em RS 


পা 


১। সামনের আয়াতগুলো সম্বন্ধে চিন্তা করলে পরিষ্কার বুঝা যায় যে, আখিরাতে পুরক্কার ও শাস্তির বিষয় নিয়ে রাসূল 3? 
(সা.) ও কাফিরদের মধ্যে তর্ক-বিতর্ক হচ্ছিল এবং রাসূল (সা.)-এর প্রমাণ দিচ্ছিলেন, আর কাফিররা তা মানতে H 
অস্বীকার করছিল। এ বিষয়ে চারটি জিনিসের কসম খেয়ে বলা হয়েছে যে, এ মহাসত্যের পক্ষে সাক্ষ্য দেবার জন্য ! 

| 4 ফিরআউনের সেনাবাহিনী তাকে এমন শক্তিশালী করেছিল যেমন খুঁটি, পেরেক বা কীলক দিয়ে কোন জিনিসকে 


| 


৮ 
b 
| 
[ 
[) 
|) 
gi 
|) 
[) 
|) 
2 


bad bad bad bad bad bod bad Pad Pad Pad Fad Pad bod Bod bad bad bad bod bd bad bd bad bad bd bad bd bad Pad Pad bad bad Bad Fad Pad Pad Pad bed Pad bad bd bod bod Fad bod bd Pad Pat bad ad Pad bad Bad bl 
| ৫71 


ee 
রি 


১ 


সখি 


46414464058 


4 


PEC Pad Pt Ot Bd Bad Badd Bad Fad Fad 


ৰ 


#4 


"১৫, 


১৪. আসলে আপনার রব ঘাটিতে ওৎ পেতে 
আছেন।২ 
কিন্তু মানুষের অবস্থা এই যে, যখন তার 
রব তাকে পরীক্ষা করেন এবং তাকে 
ইযযত ও নিয়ামাত দেন, তখন সে বলে 
আমার রব আমাকে সম্মানিত করেছেন। 
আর যখন তাকে পরীক্ষা করেন ও তার 
রিযক কমিয়ে দেন, তখন সে বলে আমার 
রব আমাকে অপমানিত করেছেন ।৩ 
কক্ষনো নয়, বরং তোমরা ইয়াতীমের 
সাথে সম্মানজনক ব্যবহার কর না। 

বং মিসকীনকে খানা খাওয়াবার জন্যে 
একে অপরকে উৎসাহিত কর না। 


১৬. 


১৭. 


১৮, 


আর তোমরা মীরাসের সমস্ত ধন-সম্পদ 
জমা করে খেয়ে ফেল। 

আর তোমরা ধন-সম্পদের মোহে কাতর 
হয়ে পড়েছ। 


১৯, 


২০. 





4১ চি A 24 ge ¢ 
০১/০১/৮142 01-5£ 


41521 05191 9০০০৩ EG vo 
BASES yor পট তূণ cre Awe Che 
০৪০৭৪ ০ 4৮১৩ do Sl, 

ভরি 


Adee 


dale j saa 4155] ০ [Sl (এটি 


a“ we Asoo 


O pital Oy, UE? 


YJ পনি এ “AS AS Gar ge 
O ll Sa S59 LH 


EAD 


4455 


ce AS 


10515 SA 
০১১০১] 


০9৮4 91 1811 39155 -৭ 


bs Ss পাপা Aw AG 4G 
O Ls Lis Jl ৬৯৪ -Y. 


২। ঘাটি এ জায়গাকে বলে, যেখানে কোন লোক এজন্য অপেক্ষায় থাকে যে, দুশমন আসলেই যেন হামলা করতে পারে 
অথচ দুশমন জানে না যে, তার উপর আক্রমণ করার জন্য কেউ Ge পেতে আছে। যারা যুল্ম ও ফাসাদ করে বেড়ায়, 
তাদের জন্যও আল্লাহ পাক এভাবেই ওৎ পেতে আছেন। এরা একটুও অনুভব করে না যে, আল্লাহ তাদের সব কীর্তি 
দেখছেন। এরা নির্ভয়ে একের পর এক শয়তানী করে চলে | শেষ পর্যন্ত এরা যখন অন্যায়ের এমন সীমায় এসে পৌছে, 
যার পর আল্লাহ এদেরকে আর সহ্য করতে চান না, তখন হঠাৎ আল্লাহর আযাবের বেত তাদের উপর মারা হয়। 

৩। মানে, এটাই মানুষের জড়বাদী খেয়াল | দুনিয়ার ধন-দৌলত, ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি পাওয়াকেই এরা ইযঘত ও 
মান-সম্মান মনে করে আর এইগুলো না পাওয়াকে এরা অপমান বলে ধারণা করে | অথচ আসল সত্য যা এরা জানে না 
তা হলো এই যে, আল্লাহ পাক টাকা-পয়সা ও ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন যে, মানুষ টাকা ও ক্ষমতা আল্লাহর Tah 
মত ব্যবহার করে কি না। আর যখন আল্লাহ কাকেও গরীব করেন, তখনও পরীক্ষা করেন যে, এ অবস্থায় আল্লাহর বিধান 


সে মেনে চলে কিনা। 


www.pathagar.com 


Pat Pa 


dats 
Ara Fad bed bed bed Fad Fad Boa bob 


ux 


aan 
bd be 

















25 দেয়া হবে চিএ 
রব আগমন করবেন এমন অবস্থায়, যখন 
ফেরেশতারা সারি বেঁধে দাড়িয়ে থাকবে । 
আর এ দিন দোযখকে সামনে আনা 


হবে। সেদিন মানুষ বুঝতে পারবে । কিন্তু sin a Sn 
তখন বুঝলেও আর কী (লাভ) হবে? Os Sul 3 ১1 ০০০০১] 5835 


2 AGL PEATE ALY 


eG ১4০58 
টবে 


Pere le er 
CODE 59 ৬০৭৩৪ —Yo 


২৪. সে (তখন) বলবে £ “হায়! যদি আমি Yé 
আমার এ জীবনের জন্য আগে কিছু 
ব্যবস্থা করতাম |” 

২৫. এদিন আল্লাহ যে আযাব দেবেন, তেমন 
আযাব আর কেউ দিতে পারবে না। 
২৬. আর আল্লাহ যেমন আষ্টেপৃষ্ঠে বাধবেন, 

তেমন আর কেউ বাধবে না। 

২৭-২৮. (অপরদিকে বলা হবে) হে প্রশান্ত 
আত্মা!৫ চল তোমার রবের দিকে এমন 
অবস্থায় যে, তুমি (নিজের ভাল 
পরিণামের জন্য) সন্তুষ্ট, (আর তোমার 
রবের নিকট) পছন্দনীয়। 

২৯-৩০. তুমি আমার (প্রিয়) বান্দাদের মধ্যে 
শামিল হয়ে যাও এবং আমার জান্নাতে 
প্রবেশ কর। 


0511 45153 BRN 


ER ~so 2A Ag Fe 
2 


— iA 1305 ৭ 


ere 


০৮৮৯ ০৯৯1৩ -Y, 


ee 
পাকড়াও করা হবে না। 

@ | “নাফসে মুতমাইন্নাহ” মানে এমন মানুষ, যে কোন প্রকার সন্দেহ বা খটকা বোধ না করে মনের পুরো তৃপ্তি ও শাস্তির সাথে 
আল্লাহ পাককে একমাত্র ইলাহ এবং রাসূলের আনীত দ্বীনকে একমাত্র হক দ্বীন হিসাবে মেনে নিয়েছে। [নাফস মানে 
দেহের দাবী | দেহ বস্তুর তৈরি বলে দুনিয়ার বস্তু ভোগ করার জন্য দেহের দাবী প্রবল । রূহ আল্লাহর দিকে মানুষকে টানে | 
বিবেক রূহেরই অপর নাম । নাফস মন্দের দিকে নিতে চাইলে রূহ বা বিবেক আপত্তি জানায় | নাফস ও রূহের এ লড়াই 
সব মানুষের জীবনেই দেখা যায়। এ লড়াইতে কোন সময় নাফসই জয়ী হয়, আবার কোন সময় রূহও জয়ী হয়। যদি 
নাফস সব সময়ই জয়ী হয়, তাহলে তাকে কুরআনে নাফসে আম্মারা বলা হয়েছে। (সূরা ইউসুফ, ৫৩ আয়াত)। যদি এক 
সময় নাফস ও আর এক সময় রূহ জয়ী হয়, তাহলে তাকে নাফসে লাওয়ামা (সূরা কিয়ামাহ, ২ আয়াত) বলা হয়েছে । আর 
যদি সব সময় রূহ-ই জয়ী হয়, তাহলে তাকে এ সূরায় নাফসে মুতমাইন্নাহ বলা হয়েছে। -অনুবাদক] 


রি 


www.pathagar.com 


নিজ জিনিস ররর হি রন রিনি রিনি SS রে রনির রি রর জেরি 
পাপ a a a a ar ar ar nar a ar A TY ST ২ ga a a oar eg ge ata ge 


৭২ 


সূরা আল-বালাদ 


নাম £ পয়লা আয়াতের “বালাদ' শব্দ দিয়েই এ সূরাটির নাম রাখা হয়েছে। 

নাযিলের সময় ও পরিবেশ $ সূরার বক্তব্য থেকে মনে হয় যে, এ সূরাটিও মান্ধী যুগের 
প্রথম ভাগের সূরা | কিন্তু একটি কথা থেকে বুঝা যায় যে, এ সময় এ সূরাটি নাযিল হয়, যখন 
বিরোধীরা রাসূল (সা.)-এর উপর যুলুম চালাচ্ছিল। 

আলোচ্য বিষয় $ কুরআন পাকের এটা একটা মু’জিযা যে, একটা বিরাট বিষয় এ সূরায় 
ছোট ছোট কতক আয়াতে বুঝিয়ে দেয়া হয়েছে। এ দুনিয়ায় মানুষের স্থান কোথায়, মানুষের 
কাছে দুনিয়ারই বা স্থান কী, তা এখানে বুঝানো হয়েছে। 

আলোচনার ধারা £ (১) সূরাটি “লা উকসিমু' দিয়ে শুরু করা হয়েছে। সূরা কিয়ামাহও 
(৭৫নং সুরা) একইভাবে শুরু হয়েছে। ‘লা’ অর্থ না। উকসিমু মানে, আমি কসম করে বলছি। 
এভাবে বললে বুঝা যায় যে, কোন কথাবার্তা চলছিলো, যার প্রতিবাদে কসম করে বলা হচ্ছে যে, 
“তোমরা যা বলছ, তা কখনো ঠিক নয়, বরং আমি অমুক জিনিসের কসম করে বলছি যে, আসল 
কথা এই ৷” 


এখন প্রশ্ন হলো যে, কাফিরদের কোন্‌ কথাটির প্রতিবাদ এখানে করা হয়েছে ? পরবর্তী 
আয়াতগুলো থেকে বুঝা যায় যে, তারা বলতো যে, “আমরা যেভাবে জীবন কাটাচ্ছি এবং 
বাপ-দাদারাও যেভাবে কাটিয়ে গেছে, তাতে ভুল কোথায় ?” দুনিয়ায় যদ্দিন আছি খাব-দাব মজা 
করব, যতটা ASI আরামে থাকার চেষ্টা করব । মওত আসলে মরে শেষ হয়ে যাব । পরকালের 
ধান্দায় জীবনটা নষ্ট করব কেন ? এ কথার প্রতিবাদে পয়লা বলা হচ্ছে যে, তোমাদের এ ধারণা 
একেবারেই SA | এরপর এ আয়াতে এই শহরের কসম করছি বলে মাক্কা শহরের নামে কসম 
খাওয়া হয়েছে। দ্বিতীয় আয়াতে এ শহরেই রাসূল (সা.)-এর প্রতি যে অন্যায় করা হচ্ছে, সে কথা 
উল্লেখ করে তৃতীয় আয়াতে পিতা ও সন্তানের কসম করা হয়েছে। পিতা ও সন্তান মানে আদম 
(আ.) ও তার সন্তান অর্থাৎ মানব জাতি । এসব কসম খেয়ে যে মহাসত্যকে তুলে ধরা হয়েছে, . 
তা চতুর্থ আয়াতে বলা হয়েছে। চতুর্থ আয়াতে বলা হয়েছে যে, দুনিয়ার জীবনটা মানুষের ভোগ 
ও আরামের উদ্দেশ্যে দেয়া হয় নি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অগণিত দুঃখ ও কষ্ট, দেহ ও মনের 
শ্রম, ক্লান্তি ও শান্তি এবং বহু উত্থান ও পতনের মধ্য দিয়ে মানুষকে জীবন কাটাতে বাধ্য করা 
হয়েছে | দুনিয়ার জীবনটা ফুলের বিছানা নয়, কাটায় ভরা | 

আখিরাতকে ভুলে দুনিয়ার মজায় লিপ্ত থাকাটা অতি বড় বোকামি ৷ এ দ্বারা দু'রকম বিরাট 
ক্ষতি হবে। একদিকে সে ভাল-মন্দ ও ন্যায়-অন্যায়ের পরওয়া না করে দুনিয়ার জীবনে যে 
£খ-কষ্ট পেল তার জন্য আখিরাতে কোন বদলা পাবে AT | অথচ আল্লাহ পাক দুঃখ-কষ্টে ভরা 
দুনিয়ার জীবনে মানুষের জন্য যেটুকু আরাম ও সুখ-সুবিধার ব্যবস্থা করেছেন, সেটুকু যদি 
আল্লাহর দেয়া সীমার মধ্যে ভোগ করা হয়, তাহলে সে দু'ভাবে পরকালে লাভবান হবে। আল্লাহর 
মরযী মতো দুনিয়া ভোগ করার জন্যও পরকালে সে পুরস্কার পাবে, আর দুনিয়ার ছোট-বড় সব 
£খ-কষ্টের বদলায় সেখানে অফুরন্ত নিয়ামাত পাবে। 


www.pathagar.com 


৭৩ 


এখন প্রশ্ন থেকে যায় যে, কাফিরদের যে কথার প্রতিবাদ সূরার শুরুতে করা হয়েছে, তার 
সাথে Wet শহর ও আদম সন্তানের কসম খাওয়ার সম্পর্ক কী? এ কসমের দ্বারা আল্লাহ পাক 
মান্কাবাসীদেরকে বুঝাতে চান যে, সবাই যদি “খাও-দাও মজা কর’ নীতিতেই জীবন কাটাতো, 
তাহলে মানব জাতির মধ্যে কোন ভাল কাজই হতো A | তোমাদের এত শান্তির স্থান মাক্কা শহর 
কী তোমাদের মতো নাফসের গোলামদের দ্বারা কায়েম হতে পারতো ? তোমরা তো ভালভাবেই 
জান যে, আল্লাহর এক নেক বান্দার বিরাট কুরবানী ও দুঃখ-কষ্ট্ের ফলে এ মাক্কা সারা আরবে 
একমাত্র নিরাপদ ও শান্তির স্থানে পরিণত হয়েছে । আরবের সব জায়গায় তোমরা 
মারামারি-কাটাকাটি দেখতে AR | মার্কা শহরে মানুষের উপর অন্যায় ও যুলুম করা দূরের কথা, 
জীব-জানোয়ার পর্যন্ত এখানে নিরাপদ । wet এ মর্যাদা কি এমনি হয়েছে? এর জন্যে 
ইবরাহীম আ.), ইসমাঈল (আ.) ও তীর মা'র কত বড় বড় ত্যাগ রয়েছে, তা কি তোমরা 
জানোনা? 

তেমনিভাবে তোমাদের বাপ আদমকেও বহু কষ্ট করে দুনিয়ায় আল্লাহর পছন্দনীয় জীবন 
যাপনের শিক্ষা নিতে হয়েছে। আদম সন্তানদের মধ্যে যারা এভাবে কষ্ট ও ত্যাগ স্বীকার করার 
যোগ্য, তারাই দুনিয়ায় মানুষের কল্যাণ করে A | তোমাদের মতো প্রবৃত্তির দাসদের চরিত্র এমন 
যে, মান্কার নিরাপদ শহরে পর্যন্ত নিজেদের ক্ষুদ্র স্বার্থে অন্ধ হয়ে আল্লাহর রাসূলের উপর অত্যাচার 
করা জায়েয মনে করছো | অথচ তোমরা জানো যে, মুহাম্মদ (সা.) এ ইবরাহীম ও ইসমাঈলেরই 
বংশধর এবং তিনিও তাদের মতো একই মহান কাজে নিযুক্ত 

(২) ৫-৭ আয়াতে নাফসের গোলামদের সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে যে, এরা কি মনে করে যে, 
এদের উপর আর কোন শক্তি নেই ? এরা যা ইচ্ছা তাই করতে থাকবে, আর এদেরকে পাকড়াও 
করার কেউ নেই বলেই তাদের ধারণা ? এরা দুনিয়ায় নিজেদের TY প্রমাণ করার জন্য বাজে 
কাজে বহু টাকা-পয়সা খরচ করে এবং গর্ব করে বলে যে, “আমাদের সাথে কার তুলনা হয় ? 
আমরা অমুক অমুক কাজে কত সম্পত্তি উড়িয়ে দিয়েছি।” দুনিয়ায় এটুকু বাহাদুরী দেখাবার 
জন্যই এরা অন্যায়ভাবে মাল জমায় এবং খারাপ পথে তা উড়ায়। 

৭ম আয়াতে আবার আল্লাহ প্রশ্ন তুলে বলেন, “এরা কি মনে করে যে, এদের অন্যায় কামাই 
ও শয়তানী খরচের খবর আল্লাহর জানা নেই? এরা কিভাবে মাল জমা করেছে এবং কোন্‌ কোন্‌ 
কুপথে খরচ করেছে, তা কি দেখবার ও ধরবার কেউ নেই? সাথে সাথে পাকড়াও করা হচ্ছে না 
বলে কি একথা মনে করা ঠিক যে, কোন দিন ধরা হবেই না?” 

(©) ৮-১১ আয়াতে আল্লাহ আবার জিজ্ঞেস করেছেন, “আমি কি মানুষকে সঠিক জ্ঞানের 
উপায় হিসাবে চোখ-মুখ দেই নি এবং এ সবের মারফতে বুঝবার শক্তি দেই নি, যার ফলে 
কোন্টা ভাল আর কোন্টা মন্দ, তা সে জেনে নিতে পারে ? বিবেক-বুদ্ধি দিয়ে তার সামনে সুপথ 
আমি স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি | 

এক পথ মানুষকে নৈতিক অধঃপতনের দিকে নিয়ে যায়। এ পথে যেতে নাফসের কোন বেগ 
পেতে হয় না, বরং নাফস খুব মজা পায়। আর এক পথ উন্নত চরিত্রের দিকে নিয়ে যায়। কিন্তু এ 
পথ কঠিন। এ পথে চলতে হলে নাফসকে জোর করে দমিয়ে রাখতে হয়। এটাই মানুষের 
দুর্বলতা যে, সে সুপথকে কঠিন দেখে কুপথে চলাই সহজ মনে করে। 


www.pathagar.com 


(8) ১২-১৬ আয়াতে একটি উদাহরণ দিয়ে সুপথে চলার বাধা কোথায়, তা বুঝানো হয়েছে। 
এ বাধাকে ‘আকাবা’ বলা হয়েছে | আকাবা এ কঠিন পথকে বলা হয়, যা পাহাড় ডিংগিয়ে যেতে 
হয়। আল্লাহর দেখানো সুপথকে এখানে পাহাড়ী পথের সাথে তুলনা করে বলা হয়েছে যে, এ 
উন্নতির পথে যেতে হলে লোক-দেখানো খরচ (রিয়া), গর্বের উদ্দেশ্যে খরচ ও বাহাদুরী 
দেখাবার জন্য খরচ না করে নিজের মাল ইয়াতীম ও মিসকীনদের জন্য খরচ করতে হবে। 

ও দুঃঘী মানুষের উপকারে খরচ করতে চায় না। এখানেও তারা নাফস ও শয়তানের বাধা 
ডিংগাতে পারে না। 

(৫) ১৭-২০ আয়াতে বলা হয়েছে যে, যারা নাফস ও শয়তানের ধোকা থেকে নিজেকে রক্ষা 
করার চেষ্টা করে, তারা এ বাধা ডিংগিয়ে ইয়াতীম, মিসকীন ও দুঃস্থদের সাহায্য করে এবং 
ঈমানদারদের সাথে ইসলামী আন্দোলনে শরীক হয়। তারা সুসংগঠিত উপায়ে সমাজকে 

ংশোধন করার উদ্দেশ্যে একে অপরকে ধৈর্যের সাথে আন্দোলনে অগ্রসর হবার জন্য এবং 

জনগণের প্রতি দরদ নিয়ে কাজ করার জন্য উৎসাহ দেয়। যারা এ পথে চলে, তারাই আল্লাহর 
রহমত লাভ করে | আর যারা বিপরীত পথ ধরে, দোযখের আগুনই তাদের পরিণাম | তারা সে 
আগুনেই ঘেরাও হয়ে থাকবে, তা থেকে পালাতে পারবে না। 


বিশেষ শিক্ষা 

“মানব-জীবন ত্যাগের মাধ্যমেই সার্থক হয়, ভোগের মাধ্যমে নয়” | 

ভোগের মধ্যে যে মজা, তা স্থায়ী তৃপ্তি দেয় না। ত্যাগের পথ কঠিন হলেও তাতেই স্থায়ী 
তৃপ্তি রয়েছে। ভোগের দ্বারা যোগ্যতা কমে, আর ত্যাগের দ্বারাই যোগ্যতা বাড়ে । যে কোন 
সাধনাই ত্যাগ দাবী করে | ভোগে মত্ত থাকলে কোন সাধনা করারই যোগ্যতা থাকে না। 

উচ্চ ডিগ্রী এবং উজ্জ্বল সাফল্য তাদের ভাগ্যেই জুটে, যারা রাত-দিন পরিশ্রম করে আরামকে 
ত্যাগ করতে পেরেছে। সন্তানদেরকে সত্যিকার মানুষ করা ও যোগ্য বানাবার গৌরব সে-ই লাভ 
করতে পারে, যে তাদের প্রয়োজনে নিজের অনেক আরাম-আয়েশকে ত্যাগ করে প্রয়োজনীয় খরচ 
যোগায় । দেশের কল্যাণ তাদের দ্বারাই সম্ভব হয়, যারা ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে জাতীয় স্বার্থকে 
প্রাধান্য দেয়। 

ইতিহাসে তাদেরই গৌরব গাথা লেখা হয়, যারা ত্যাগের পথে মানব জাতির খিদমত করে | 
ত্যাগই হলো মনুষ্যত্বের পথ । ভোগ অবশ্যই পশুত্বের পরিচয় বহন করে। 
“ইবাদাত' বলে গণ্য করেছেন। আল্লাহর দেয়া সীমা লংঘন করে ভোগ করাই হলো AVE | 


www.pathagar.com 


৭৫ 





৬ ৬ 11 5১৩০৪ ৃ 
গ* : Yas, 






2 ২. আর (অবস্থা এই যে, হে রাসূল!) 68511515511 
i আপনাকে এ শহরে (মাককায়) হালাল করে eRe 

i নেয়া হয়েছে ie eee ae 
£৩. আরও কসম খাচ্ছি) পিতার (আদম ০১১,1১7 
SB আ.-এর) ও সেই সন্তানের, যা তার 
B রসে জন নিয়েছে। 

26 ৪. আসলে আমি মানুষকে কঠিন কষ্ট ও 
12 পরিশ্রম করার জন্য পয়দা করেছি।৩ 75518 


(en et a ao a 


Lb ce A পা aad eo Neve Ave 
00৬4 ৫৪ ০৮০১১ Gals sil -£ 


8 ৫. সে কি মনে করে যে তার উপর কারো ০১৪24 ০1 ০৮৮৯2175 
x Bee Ave 
এ ক্ষমতা খাটবে না? fore | 


বৈরি Aso 


৬. সে বলে, আমি ঢের মাল উড়িয়ে দিয়েছি। Or 91০ ০,৫1৯] (09831 


ome oo no Dm C2 হি রং escent চৰ আআ 


সবি Par Seer ee As 8B oa 
৭. সেকি মনে করে যে, তাকে কেউ দেখে ০১১৯1১১০০০1 | 
৪ i 
নি? Aras 44 Ae হি i 
ux 
La 
er re 
জিহ্বা ও দুটো ঠোট দিই নি ?৫ ০:০5 5043 -৭ Me 
১। মানে, তোমরা যা মনে করে বসে আছ, আসল সত্য তা নয়। ie 
২। হে রাসূল, যে মাক্কা শহরে জীব-জন্তুর জন্য পর্যন্ত নিরাপত্তা রয়েছে, সেখানে আপনার উপর যুল্ম 1% 


করাকে জায়িয করে নেয়া হয়েছে। 
৩। মানে, এ দুনিয়া মানুষের জন্য মজা করা ও সুখের বাঁশী বাজাবার জায়গা নয়, বরং পরিশ্রম, কষ্ট ও 
বিপদ-আপদ সহ্য করার জায়গা । সব মানুষই কোন না কোন ধরনের শারীরিক ও মানসিক দুঃখ-কষ্ট 


Pa 


bg 
2 
i 
ir 
Ls 
x 
ot 
1: 
z 
নু 
রি | 
K ৮-৯. আমি কি তাকে দুটো চোখ, একটি ০০০৭৫ ৪৬১ ৯ 
has 
Be 
i 
1 
es 
£ 
| 
x 
১ 


রঃ ভোগ করতে বাধ্য, কেউ এ থেকে মুক্ত নয়। 
Bg) অর্থাৎ এ সব অহংকারী লোকেরা কি বুঝে না যে, কোন মহাশক্তিমান আল্লাহ আছেন, যিনি দেখছেন { 


স্ব 


ix Ms 
Pe যে, এরা কিভাবে ধন-সম্পদ কামাই করেছে, আর কোন পথে এসব খরচ করেছে? 
18 ৫। মানে, আমি কি তাকে জ্ঞান ও বুদ্ধি হাসিল করার উপায়-উপকরণ দান করিনি ? i 
is ie 
EEE EEE EEE RII OEE Sa en fan San ff Sl es nm Pd 


www.pathagar.com 


Sa font tl SS ররর ররর রর SO SNS জজ ররর LTH TI পরপর শিরা eer 
Cpe pe pea peg ae a ৬০-১৮-১১১১ 8 he cart gett 


Matt Sa nt J uF Uf il Su Ye il fH 1 mu ef Sf, Ff FF ul ee fl রে আপনি জেলে 
a ar ar a a arm রর mr a a a ae ar ar ag a a ma ee aro arm art 


৭৬ 


do, আর তাকে কি আমি (ভাল ও মন্দ) দুটো 
সুস্পষ্ট পথ দেখাই নি? 


১১. কিন্তু সে কঠিন দুর্গম পাহাড়ি পথ পার 
হতে সাহস করে নি। 


১২. আর তুমি সেই কঠিন দুর্গম গিরিপথটা 
সম্পর্কে কী জান? 


১৩. এটা হলো কোন ঘাড় (দাস)কে গোলামী 
থেকে মুক্ত করা | 


১৪-১৬. অথবা ভুখা থাকার দিন কোন 
নিকটবর্তী ইয়াতীমকে বা কোন 
ধুলিমলিন-মিসকীনকে খানা খাওয়ানো | 


১৭. এরপর এ লোকদের মধ্যে শামিল হওয়া, 
যারা ঈমান এনেছে এবং একে অপরকে 
সবর করার ও (আল্লাহর সৃষ্টির প্রতি) 
দয়া করার উপদেশ দিয়েছে। 


১৮-১৯. এরাই হচ্ছে ডান দিকের লোক। 
আর যারা আমার আয়াতগুলোকে মানতে 
অস্বীকার করেছে, তারাই হচ্ছে 
বামদিকের লোক ।৬ 


২০. তাদের উপরই আগুন ছেয়ে থাকবে | 





+ cere রি পাপা 22৯ পাত 
OUI 45১1053-5 ৭ 1 


Y এপ তুল £ ন“ 


O, 


Yad AT 


৫২১০০ 352 bl 1711 { 


7 (3 23: —\o 


পাল a. 


Behe hg 


SG El 
sls stalls Foss 


ELTA 


1১5; Soi SIG 3 


wn he 


৮1554 


পা 


OL RE 


৬ । ডানদিক ও বামদিক মানে, ডান হাতের দিক ও বাম হাতের দিক | হাশরের ময়দানে নেক লোকদেরকে আল্লাহর 
দরবারের ডান দিকে এবং বদ লোকদেরকে বাম দিকে রাখা হবে। আরবি পরিভাষায় ডান দিকের লোক মানে, 
সম্মানিত, বিশ্বস্ত ও ভাগ্যবান লোক | আর বাম দিকের লোক মানে হেয়, দুর্ভাগা, অশুভ ইত্যাদি । “সে আমার 
ডানহাত” বললে প্রশংসা বুঝায় এবং “এ কাজটা তো আমার বাম হাতের লেখা” বললে অবহেলা বুঝায় | 
আরবিতেও এ জাতীয় অর্থে ডান ও বাম শব্দ ব্যবহার করা হয়। 


www.pathagar.com 


Hox a eat a ed Wed bad Wad bod bad Ded bed Bad bed bed bod bed Bad Bad bed bed দ্বার bed bod Kod bed bed fed bed bed bed bed Bad bed bed Bed Bed Bad bed Bed Bed bed bed bad bed bed bad bod bed | AD 


Cai ff nu fre J fm ff ff SSS ut St to oT Sf A Oe রী 
Wye Sew iw ete ew eee ana a a nd a eS Sone ant ad ed Sn 2 nn 2 nd 2 nt nnd Dn A nS nn 2 nd 0 D2 So sd Em en En 2d nt 2 2 a 


৭৭ 


সুরা আশ-শামস 


নাম ঃ সূরার পয়লা শব্দটিই এ সূরার ATT | 

নাযিলের সময় ও পরিবেশ £ Tel যুগের যে সময় ইসলামী আন্দোলনের বিরোধিতা বেশ 
জোরে-শোরে চলছিলো, সে সময় সূরাটি নাযিল হয়। 

আলোচ্য বিষয় £ মূল আলোচ্য বিষয় আখিরাত | নেকী ও বদীর (সৎকাজ ও অসৎ কাজের) 
পার্থক্য এবং যারা এ পার্থক্য না বুঝে অসৎ পথে চলে, তাদের পরিণাম | 

আলোচনার ধারা £ (১) ১-৭ আয়াতে আল্লাহ পাক সূর্য ও চন্দ্র, দিন ও রাত, আসমান ও 
যমীন এবং মানুষের নাফস ও তার স্রষ্টার কসম খেয়ে বলতে চাচ্ছেন যে, এ সবের প্রত্যেকটারই 
নিজস্ব স্বভাব রয়েছে | আকারে ও প্রকারে যেমন এরা একরকম নয়, কাজ-কর্মে এবং পরিণামেও 
এরা এক নয়। 

(২) ৮-১০ আয়াতে এ কথাটি বলা হয়েছে, যে কথার জন্য এতগুলো বিষয়ের কসম খাওয়া 
হয়েছে | বলা হয়েছে যে, মানুষকে পয়দা করে অন্ধকারে ছেড়ে দেয়া হয় নি। মানুষের ফিতরাত 
বা প্রকৃতির মধ্যেই ভাল ও মন্দের পার্থক্য বুঝবার যোগ্যতা দেয়া হয়েছে। সূর্য ও চন্দ্র, দিন ও 
রাত এবং আসমান ও যমীন যেমন একটা আর একটার বিপরীত, তেমনি “ফুজুর' ও ‘তাকওয়া’ 
বা বদী ও নেকী, কুপথ ও সুপথ, পাপ ও পুণ্য কখনো এক হতে পারে না এবং এর পরিণাম ও 
ফলাফল কিছুতেই এক হবে না। 

এ অবস্থায় মানুষের সফলতা ও বিফলতা, সুখ ও দুঃখ, শান্তি ও অশান্তি একই ধরনের 
কাজের ফল AT | তারাই সফলতা লাভ করবে, যারা নাফসকে পবিত্র করেছে এবং বিবেকের 
কথামতো তাকওয়ার পথে চলেছে | আর যারা বিবেককে দাবিয়ে রেখে কুপ্রবৃত্তির তাকিদে পাপ 
পথে চলেছে, তারা অবশ্যই বিফলতা ও অশান্তি ভোগ করবে | 

(৩) ১১-১৫ আয়াতে পরোক্ষভাবে বলা হয়েছে যে, আল্লাহ পাক মানুষকে বিবেক-বুদ্ধি 
দিয়েই ক্ষান্ত হন নি। তাকওয়ার পথে চলা শেখাবার জন্য তিনি রাসূলও পাঠিয়েছেন। কিন্তু যারা 
নাফসকে পবিত্র করে না, বরং বিবেককে দমন করে রাখে, তারা রাসূলকেও অমান্য করে। 

এ প্রসঙ্গে সামূদ জাতির উদাহরণ পেশ করে বলা হয়েছে যে, হযরত সালিহ (আ.) সামূদ 
জাতিকে তাকওয়ার পথে চলার জন্য যখন উপদেশ দিলেন, তখন তারা তীকে রাসূল বলেই 
মানতে রাযী হলো না। তারা তার নিকট রাসূল হবার প্রমাণ দাবী করলো। হযরত সালিহ (আ.) 
একটি উটনীকে প্রমাণ হিসাবে পেশ করলেন এবং সাবধান করে দিলেন যে, এ উটনীর কোন 
ক্ষতি করলে তাদের উপর আল্লাহর গযব পড়বে । এ সত্তেও তারা এ উটনীকে মেরে ফেললো 
এবং এর পরিণামে সামূদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। 

সামুদের এই কাহিনীর মাধ্যমে মাক্কাবাসী ইসলাম বিরোধীদেরকে বুঝানো হয়েছে যে, হযরত 
মুহাম্মদ (সা.)-এর সাথে তোমরা এ ব্যবহারই করছো, যা হযরত সালিহ (আ.)-এর সাথে সামূদ 
জাতি করেছিলো। তোমরা কি তাহলে ও ভাবেই ধ্বংস হতে চাও ? এখনও সময় আছে, বাচতে 
হলে ঈমান আন। 


www.pathagar.com 


৭৮ 


APOE Dad Dat Pah Fad Fad Fad Pad Pad, Pad Pal Pad, had Pad bad Dad Yad Dud Fad Bt Pad PaS Pad Pad Dad Pad Bad Pad Bad ct Bad Fa ad Pat Pad Fad Fad Fad Pal Pat Pad Pad Pt Pad Dad Bad Pat Pad Bat Fat Pad RAD 







Sa i le 
০০ 
x 
হ vw 
re 
A 
Dy) 
তর এ > 


১০: 


১. কসম সূর্য ও এর রোদের | 
২. কসম চাদের, যখন সে এর (সূর্যের) 


রি 

পেছনে পেছনে আসে | 

£ ৩. কসম দিনের, যখন সে তাকে (সূর্যকে) 
ৃ উজ্জ্বল করে। 

£ 8. কসম রাতের, যখন সে তাকে (সূর্যকে) 

$ ঢেকে দেয় | oe 

£ ৫, কসম আসমানের এবং যিনি একে কায়েম 0855 Gy 20৮৮13-6 
+ করেছেন, তার। te, 

Kv. কসম জমিনের এবং যিনি একে বিছিয়ে 01১0 ০০ ১৯১%৩-২ 


11৭ 


6048 lst 


দিয়েছেন, তার। Woe ca id 
৭. কসম (মানুষের) নাফসের এবং যিনি তাকে ঠিকঠাক OGL ৮০85, -$ 
ভাবে তৈরি করেছেন, তীর ৷” J ENE 
৮. তারপর তিনি তার গুনাহ ও তাকওয়া তার O (১৪5 (২১৬৪ (64103 -A 
উপর ইলহাম করেছেন ।২ 


০৬ 
৯. অবশ্যই সে সফলকাম হয়েছে, যে তার 211 ae 
O G53 ১০ alti 13 —4 


Pa 


eer we Moe 


8 ই ই, পি ই A ae re 
রে) Se et Su fond fe fw 


(নাফসকে) পরিশুদ্ধ করেছে। 


১। মানে, তাকে এমন শরীর ১ মগয ও জ্ঞান-বুদ্ধি এবং এমন সব শক্তি ও যোগ্যতা দেয়া হয়েছে, যার ফলে সে দুনিয়ায় এ 
সৰ কাজ করার উপযুক্ত হয়েছে, যা মানুষের করণীয় | 

২। এখানে ইলহাম করার দু'রকম অর্থ হতে পারে | এক অর্থ স্রষ্টা মানুষের মধ্যে ভাল ও মন্দ এবং এ দু'রকম ইচ্ছা, আগ্রহ 
ও মনোভাব পয়দা করেছেন | আর এক অর্থ প্রত্যেক মানুষের অবচেতন মনে চরিত্র ও নৈতিকতার ব্যাপারে ধারণা দান 
করেছেন যে, কোনটা ভাল এবং কোনটা মন্দ। 
ভাল চরিত্র ও ভাল আমল এবং মন্দ চরিত্র ও মন্দ আমল এক রকম হতে পারে না। কুকর্ম (ফুজুর) অবশ্যই খারাপ এবং 
মন্দ থেকে বেঁচে থাকা (তাকওয়া) নিশ্চয়ই ভাল । ভাল ও মন্দ সম্পর্কে ধারণা মানুষের নিকট অজানা নয় | বরং মানুষের 
VRE DES ELL ও মন্দের স্পষ্ট ধারণা দিয়েছেন। 


Sane, 


০01১ 


x) 
Pe 
bx) 
be 
i 
x) 
Og 
bl: 
i 
চত 
m4 
x 
We 
i) 
i 
(at) 
x) 
in 
x) 
2 
৫ 
ra 
Be 
x) 
ba 
mm 
(x) 
ma 
Fad 
ma 
9? 
lo) 
id 
i 
bad 
Ox) 
ms 
স্ব 
থৈ 
(x) 
ra 
Fa 
Ha 
in 
al 
rm 
রি 


www.pathagar.com 


৭৯ 


Fad Pad Pad Pad Fad Fad Pad Pad bad Pad Pad Pad Fad Fad Fad Bad bad Pad Pad Pad bad Fad Pad Pad bd ad bad Fad Fad Fad. Bad Pad Pod bad Fad Pad Pad Bd BB bad Fad Pad Pad Fad Pad Yad Fad Pad dd Fe 























| ১০. আর সে বিফল হয়েছে, যে তাকে দাবিয়ে তি কিন 88527 


2. দিয়েছে 
[3 ১১. সামূদ (জাতি) নিজেদের বিদ্রোহের দরুন 
8  নোবীকে) মিথ্যা বলে অমান্য করেছে। 


4 ATH 


টে ভি ১ 


১২-১৩. যখন এ জাতির সবচেয়ে হতভাগা 
দুষ্ট লোকটা ক্ষেপে গিয়ে উঠে দীড়ালো 
তখন আল্লাহর রাসূল তাদেরকে বললেন £ 
আল্লাহর উটনীর উপর হাত তুল না এবং 


তাকে পানি খেতে (বাধা দিও না)। 


পপ nee, na AS cee SASL LS, 


১৪. কিন্তু তারা তার কথাকে মিথ্যা গণ্য | (2১৪ ° (৯১৪৪ ১৬:১৫ -১৫ | 
করলো এবং উটনীকে মেরে ফেললো, j 
অবশেষে তাদের পাপের ফলে তাদের রব 
তাদের উপর মহাবিপদ চাপিয়ে দিলেন 


এবং তাদের সবাইকে এক সাথে মাটিতে 
মিশিয়ে দিলেন 18 


eA Ashe A Ace 
645 7৫2১ pile 
Yue oie লা 


০ seus 


জে 


১ 


রে ) 


ee Ve bed bed bad Bad bed bad Bre Ved Vcd bd bod En Bod Bad Bad Bod Oa 94 লহ হাহাহা BA Ee Be BA VA 


হ ap, 8 coe ee a 
১৫. আর (আল্লাহ তার এ কাজের) কোন O Gade 31১১১ ১০ 


খারাপ পরিণতির ভয় করেন না ।% 






2 ৩। নাফসকে পবিত্র করার অর্থ হলো একে সকল মন্দ থেকে পাক করা এবং যা ভাল তা এর মধ্যে বাড়িয়ে 

CU | আর নাফসকে চাপা দেয়া অর্থ হলো, কুপ্রবৃত্তি বা কুমতিকে আরও উক্কিয়ে দেয়া এবং 

হু সুমতিকে চাপা দিয়ে রাখা | 

81 এ ঝগড়াটে লোকটি জনগণের ইচ্ছা ও দাবী অনুযায়ী উটনীটিকে মেরে ফেলেছিল বলে গোটা 
দেশবাসীর উপরই আযাব নাযিল হয়েছিল। সূরা কামারের ২৯ আয়াতে এর বিবরণ রয়েছে। 


ig এ আয়াতের আর একটি অর্থ হতে পারে, আল্লাহ তাদের পেছনে লেগে থাকতে ভয় পান AT অর্থাৎ 
গোটা সামুদ জাতিকে শাস্তি দিতে গিয়ে দুনিয়ার বাদশাহদের মতো তিনি ঘাবড়ান না বা এর কোন 
কুফলেরও ভয় করেন না। 





০ 


১ 


ভিডি উতর 
x 


বস 


শশা 


I EA Ft BEF BE PEA FE EE FEA WEAF EE PFE EEF সহিহ EE BEd PEACE PEA BEV Ft EE PEA KE Fe FEB রি 


eg 


www.pathagar.com 


সূরা আল-লাইল 


নাম ৪ পয়লা শব্দটি দিয়েই সূরাটির নাম রাখা হয়েছে। 

নাযিলের সময় ও পরিবেশ £ সূরা আশ-শামসের সাথে এ সূরার এত মিল যে, মনে হয় এ 
দুটো সূরা কাছাকাছি সময়েই নাযিল হয়েছে। একই কথাকে দু'রকম ভাবে এ দু'টি সূরাতে 
বুঝানো হয়েছে। 

আলোচ্য বিষয় £ মূল আলোচ্য বিষয় আখিরাত | মানব জীবনের দু'রকম পথের পার্থক্য 
এবং এর পরিণাম ও ফলাফলের পার্থক্য । 

আলোচনার ধারা £ঃ আলোচনার বিষয়ে সূরাটিকে দু'ভাগে ভাগ করা যায়। ১-১১ আয়াত 
এক ভাগ, আর ১২-২১ আয়াত আর এক ভাগ । প্রথম ভাগে নৈতিকতা ও চরিত্রগত দিক দিয়ে 
মানুষের বাস্তব কাজ-কর্মের পার্থক্য দেখানো হয়েছে। 

(>) ১-৪ আয়াতে রাত ও দিন এবং নর ও নারীর কসম খেয়ে বলা হয়েছে যে, রাত ও দিন 
এবং পুরুষ ও স্ত্রীলোক যেমন এক নয়, তেমনি সব মানুষের চরিত্রও এক রকম TA | 

(২) ৫-৭ আয়াতে অতি অল্প কথায় মাত্র তিনটি কাজের উল্লেখ করে এক ধরনের চরিত্রের 
পরিচয় দেয়া হয়েছে। আল্লাহ পাক বলেন, “যারা সুপথে মাল খরচ করে, আমাকে ভয় করে চলে 
এবং যা কিছু ভাল, তাকে সঠিক বলে মেনে নেয়, তারা যেহেতু নিজেরা ইচ্ছা করেই এ কঠিন 
পথে চলতে চেষ্টা করেছে, সেহেতু এ পথকে আমি তাদের জন্য সহজ করে দেব |” 

এখানে বুঝানো হয়েছে যে, সৎ পথে চলা আসলে কঠিন নয়। এ পথে চলার সিদ্ধান্ত 
নেয়াটাই কঠিন | যা ভাল, তাকে সবাই ভাল বলতে বাধ্য । কিন্তু ভালকে মেনে চলাটা সহজ AT | 
কারণ, যে সমাজ ইসলামী নয়, সে সমাজে কুপথে চলাই সহজ । পরিবেশই মানুষকে কুপথে 
নিয়ে যায়। কিন্তু এ পরিবেশেও যে ঈমানের পথে চলার ফায়সালা করে, তার জন্য আল্লাহ পাক 
এ পথকে সহজ করে দেন। 

(9) ৮-১০ আয়াতে অন্য তিনটি কাজের উল্লেখ করে আর এক ধরনের চরিত্রের পরিচয় 
দেয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে, “যারা ভাল কাজে খরচ করার বেলায় কৃপণ, আর যারা 
আমার কোন ধারই ধারে না এবং যা ভাল, তাকে অগ্রাহ্য করে, তারা নিজেরাই যেহেতু এ পথ 
বেছে নিয়েছে, সেহেতু এ পথে চলাও তাদের জন্য সহজ করে CHS |” 

এখানে বুঝানো হয়েছে, মানুষকে ভাল-মন্দ বুঝবার ক্ষমতা দেবার ফলে তাদের বিবেক 
তাদেরকে মন্দ কাজ থেকে ফিরে থাকার তাকিদ দেয় 1 তাই বিবেককে অগ্রাহ্য করে কুপথে চলা 
সহজ নয়। কিন্তু যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে না, তাদের বিবেক ধীরে ধীরে মরেই যায় 
এবং তখন তাদের স্বভাব এমন হয়ে যায় যে, সৎ গুণকে সৎ বলে মনে করার যোগ্যতাই হারিয়ে 
ফেলে | PACA চলাই তাদের কাছে সহজ মনে হয় | তখন বিবেকও আর দংশন করে না। 

(৪) ১১ নম্বর আয়াতে অত্যন্ত দরদের সাথে একটা মহাসত্য বুঝানো হয়েছে। দুনিয়ার 
লোভই মানুষকে এমন বিবেকহীন ও বোকা বানিয়ে দেয় যে, সে এ সামান্য কথাটুকুও খেয়াল 


www.pathagar.com 


৮১ 


করেনা। 

যে মালের পেছনে সে এমন পাগল হয়ে কুপথে জীবনটা কাটিয়ে দিচ্ছে, সে মাল মরার পর 
তার কোন্‌ কাজে আসবে ? এ সত্যটুকু যদি মানুষ ঠিকমতো বুঝে, তাহলে তাকওয়ার পথে চলা 
তার জন্য কঠিন মনে হবে না। 

(৫) ১২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, . “মানুষকে হিদায়াত করা বা সঠিক পথ 
দেখানো আমারই দায়িত্ব 1” কিতাব ও রাসূল পাঠিয়ে আমি সে দায়িত্ব পালন করেছি। মানুষকে 
আমি শুধু ভাল ও মন্দ পথ চিনবার মতো বিবেক দিয়েই ক্ষান্ত হই নি। কিতাব ও রাসূল 
পাঠানোও দরকার মনে করেছি। 

(৬) ১৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আখিরাত ও দুনিয়ার মালিক আমিই | 
মানুষ যদি আমার কাছে শুধু দুনিয়াই চায়, তা-ও আমারই হাতে রয়েছে । আর যদি আখিরাত 
চায়, তাহলে আমার দেয়া পথেই তা পাবে । এখন মানুষ কোন্টা আমার কাছে চায়, তা বাছাই 
করা তাদেরই দায়িত্ব | 

(৭) ১৪-১৬ আয়াতে বলা হয়েছে, “হে মাক্কাবাসী, তোমরা দোযখের আগুনে জ্বলতে থাক, 
এটা আমার পছন্দ নয় বলেই রাসূলের মারফতে আমি সাবধান করে দিয়েছি । এত কিছু করার 
পরও যারা রাসূল থেকে মুখ ফিরিয়ে রাখে, তারা সত্যিই হতভাগা | আর এ হতভাগারাই আগুনে 
জ্বলবে। 

(৮) ১৭-২১ আয়াতে সংবাদ দেয়া হয়েছে যে, যারা মুত্তাকী এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির 
উদ্দেশ্যে দান করে, তাদেরকে আগুন থেকে অবশ্যই দূরে রাখা হবে। শুধু তাই নয়, আল্লাহ 
তাদের উপর সন্তুষ্ট হবেন এবং তাদেরকে এত পুরস্কার দেবেন যার ফলে তারাও সন্তুষ্ট হয়ে 


যাবে। 
বিশেষ শিক্ষা 

মানুষের হিদায়াতের পূর্ণ ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। এ দায়িত্ব যে একমাত্র তারই, সে 
কথা ১২নং আয়াতে মাত্র কয়েকটি শব্দেই প্রকাশ করা হয়েছে। 

আল্লাহ অত্যন্ত সুবিচারক। তিনি আখিরাতে মানুষের যে বিচার করবেন তাতে ইনসাফের 
যাবতীয় শর্ত পূরণ করবেন। এ ইনসাফেরই দাবী পূরণের জন্য তিনি দুনিয়াতে মানুষের জন্য 
হিদায়াতের যথেষ্ট বন্দোবস্ত করেছেন । এ ব্যবস্থা না করে আখিরাতে শাস্তি দিলে ইনসাফের দাবী 
পূরণ হতে পারে না। 

মানুষের হিদায়াতের প্রয়োজনেই রাসূল ও কিতাব পাঠানো হয়েছে। কিন্তু কোন কারণে যদি 
কোন লোকের নিকট রাসূলের শিক্ষা ও আল্লাহর কিতাবের বাণী না পৌছে, তাহলে যাতে মানুষ 
পশুর মতো জীবন যাপন করতে বাধ্য না হয়, সে জন্যই মানুষকে বিবেক দান করা হয়েছে। 
কোনটা ভাল ও কোন্টা মন্দ, তা বুঝবার যোগ্যতা দেবার ফলেই মানুষ কোন খারাপ পথে না 
বুঝেই চলে না। মন্দকে মন্দ বলে জানা সত্ত্বেও সে পথেই চলার সিদ্ধান্ত নেয়। এর জন্য সে-ই 
দায়ী। তাই এর জন্য তাকে শাস্তি দিলে তা মোটেই অবিচার হবে না। 


www.pathagar.com 


৮২ 


Pad Pad Pad নৈশ Pad Pad Fad Pad. Pad. Pad Vad Fad Pad Fad bad Pad Pad Pad Pad bad bat Pad Pad Pad bad Bad bad Pad Fad Fad Fad Pad Pad Kod Pad Pad Pad Pad Pad Bd bad Bad Bad Pad. Fad bad Fad Bb 
ba x 











১. কসম রাতের, যখন সে ঢেকে ফেলে | 


২. কসম দিনের, যখন সে আলোকিত হয়। 
৩. কসম তীর, যিনি পুরুষ ও নারী সৃষ্টি | OC A, 94511 315 (৩ তু 
a a: 


so 7 Br ae 
- & 


৪. আসলে তোমাদের চেষ্টা নানা রকমের ।১ ০০451152501 é 


৫-৭. তবে যে আল্লাহর পথে) দান করেছে Ossi tia Gas 
ও (আল্লাহর নাফরমানী থেকে) দূরে 


১ 


A 


x 154 প 
থেকেছে এবং যা ভাল, তাকে সঠিক বলে ০০৮১৮০63৮০৩ 


মেনে নিয়েছে, তার জন্য আমি সহজ 0০১41 » নি 
পথে চলার সুযোগ করে দেব 1% 


< 


dA, 


2 294 নর 

৮-১০. আর যে কৃপণতা করেছে ও (আল্লাহর | (৬১৯০. ৯১০০ ৮০13 A 
প্রতি) বেপরোয়া ভাৰ দেখিয়েছে এবং যা হারা যি 

| ২৮১০৯1১5447 NE 

ভাল তাকে মিথ্যা গণ্য করেছে তার জন্য ০ a ! 


4b ] 5৮ 45৮ পিক রি 
আমি কঠিন পথে চলার সহজ সুযোগ ০ ৯০০ ১১০০০৮৪, 
করে দেব।৩ 


১। মানে, যেমন দিন ও রাত এবং নর ও নারী একে অপর থেকে আলাদা ধরনের, তেমনি তোমরা যেসব পথে ও &ঁ 
যে ধরনের উদ্দেশ্যে কাজ করছ, তাও প্রকৃতিগতভাবে ভিন্ন এবং এর পরিণামও এক হতে পারে না। 
২। অর্থাৎ যে পথ মানুষের ফিত্রাত বা স্বভাবের সাথে খাপ খায়, সে পথে চলা তার জন্য সহজ করে দেব এবং Ak 
ফল হিসাবে বেহেশতে যাওয়াও আসান করে দেব। 
৩। মানে ফিহ্রাতের বিরুদ্ধে চলা তার জন্য সহজ করে দেব, যার পরিণামে সে বিনা বাধায় দোযখে যেয়ে পড়বে। 


Bb 
b 
|) 
|) 
3 
9 
[০ 
b 
b, 
|) 
& 
৮ 
[> 
E 
|) 
৮ 
|) 
[) 
& 
b 
b 
D 
|) 
|) 
k 
b 
b 
৮ 
|) 
p 
ERA i 
1 
|) 
b 
b 
|) 
[১ 
|) 
[) 
[) 
[) 
b 
[১ 
[০ 
| 
bk 
৯ 
[) 
by 
|) 
& 
(> 
b 
b 
|) 
& 
lL) 
|) 
b 
| 
b 
b, 
& 
[০ 


পর রর St ln ST রর ররর ররর ররর রর ররর Fe ররর OTS Sum রর করিস mT OT রতন আনি St EE 
সর pea pe eg eg beg ye peg peg eg pe per a aa a ge a a ge a a a gg gp ge ge - অ gg mame agg tage ha peg peg pe peg peg pe peg peg peg eg pe ea শর ee ee ee eee ee ee ee ee আরজ ee 7৪ 


০৩০০ 
Eada Bnd BEd Ed Bd End End SE BE Bd BEd EBA EEA Bd Bd BE Bnd Ed EB End Bnd Bd Bd Fd Bad Bad Pd Bo Bd Fad Fad Pad Fd Fad bad Pad Fad Bad a8 Bed Bad Kod Bad Bad Fad Fad Pad Fad, 


0 ১৮১১৫ ১৫৫ ১৯১ বিসিসি সিসি 


www.pathagar.com 


৮৩ 








১১. আর ধন-সম্পদ তার কী কাজে আসবে, 
যখন সে একদিন ধ্বংসই হয়ে যাবে। 


(a EC a mn mC pn Bam 
CE bea Pd a Fed ৰ চাৰ চাৰ 
এ 


১২. নিশ্চয়ই পথ দেখানো আমারই FAG | 

১৩. আসলে আখিরাত ও দুনিয়ার মালিক 05438155390 405 - 
আমিই। | - - 

১৪. তাই আমি তোমাদেরকে জ্বলন্ত আগুন TES EEE 

x থেকে সাবধান করে দিয়েছি। ০০৯51707555 


Ga bod Bad Ye be bed bd Bd bed Cn Bed Bed bed Pd b= Ved bd bed 1 


ধ্বস 


জে 
৮, 


iad bad bad bad নিস bad bad. bed bad Ed Bd Bn Ed Ed Fd Bd Bn 


১৫-১৬. যে মানতে অস্বীকার করেছে ও মুখ 0১5৪১৭। %1 Guay —\o 


রয়ে Pere, সে হতজগা ME Gall 1 | 
আগুনে) আর কেউ জ্বলবে না। 


সপ রে জর ot পরত সি 2 ty 


১৭-১৮. আর যে পবিত্র হবার উদ্দেশ্যে 
নিজের ধন-সম্পদ দান করে, সেই অতীব 


পরহেযগার লোককে (এ আগুন) থেকে ৃ 
i দুরে রাখা হবে। 5 
yp, তার উপর কারো এমন কোন মেহেরবানী ie 
i নেই, যার বদলা তাকে দিতে aa ।* pea ২ 


ax Aa 74 
তি 


২০. সে তো শুধু তার মহান রবের সন্তুষ্টি oe 
লাভের উদ্দেশ্যে এ কাজ করে। 
টি ২১. অবশ্যই তিনি (তার উপর) সন্তুষ্ট হবেন। ০ ১১৪ EE 


ve ac che AG 
| 4১ 4৪ clacul YI--Y. 


18 কু অর্থাৎ সে এ জন্য দান করে না যে, কেউ তার উপর দয়া করেছে এবং দয়ার বদলে তাকে দান করতে হচ্ছে। 
হু. বরং সে একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়ই দান করে। 


www.pathagar.com 


৮৪ 


সুরা আদ-দোহা 


নাম 8 সূরার পয়লা শব্দটিকে নিয়েই এ সুরার নাম রাখা হয়েছে। 

নাযিলের সময় £ এ সূরাটি wal যুগের একেবারে প্রথম দিকের সূরা বলেই স্পষ্টভাবে বুঝা 
যায়। 

আলোচ্য বিষয় s মূল বিষয় রিসালাত 3 রাসূল (সা.)-কে সান্ত্বনা দান ও ওহী বন্ধ থাকার 
দরুন তিনি যে দুশ্চিন্তায় পড়েছিলেন, তা দূর করা | 

নাযিলের পরিবেশ 3 হাদীসে বর্ণিত আছে যে, কয়েক মাস ওহী আসা বন্ধ থাকায় রাসূল 
(সা.) খুব পেরেশান হন। তার মনে এ চিন্তা ঢুকলো যে, না জানি আমার এমন কোন ভুল-ত্রুটি 
হয়ে গেছে, যার কারণে আমার রব আমার উপর নারায হয়ে আমাকে ত্যাগ করেছেন । এ সূরায় 
আল্লাহ পাক রাসূল (সা.)-কে সান্তনা দিয়েছেন যে, “আপনার রব আপনাকে ত্যাগ করেন নি 
এবং আপনার উপর নারাযও হন নি।” সূরা মুয্যাম্মিল ও সূরা মুদ্দাসসির যে পরিবেশে নাযিল 
হয়, তাতে জানা যায় যে, ওহী নাযিল হবার ফলে রাসূল (সা.)-এর দেহ ও মনে খুব বেশী চাপ 
পড়তো | এসব সূরাই প্রথম দিকে নাযিল হয়েছে। তখনও ওহী গ্রহণের অভ্যাস ভালভাবে হয় নি। 
তাই প্রথম দিকে ঘন ঘন ওহী নাযিল হতো না। একবার ওহী আসার পর কিছু দিন বন্ধ রাখা 
হতো। এভাবে কয়েক বার ফাক দিয়ে দিয়ে ওহী নাযিলের পর যখন তিনি ওহী গ্রহণে অভ্যস্ত হন, 
তখন ঘন ঘন ওহী নাধিল হয়। 

আলোচনার ধারা £ (১) ১-৩ আয়াতে দিনের আলো এবং রাতের শান্তিময় নীরবতার কসম 
খেয়ে আল্লাহ পাক রাসূল (সা.)-কে সান্ত্বনা দিয়েছেন যে, “আপনার উপর অসন্তুষ্ট হয়ে ওহী বন্ধ 
রাখা হয়নি।” দিন ও রাতের কসম খেয়ে একথা বুঝানো হয়েছে যে, দিনের আলোতে পরিশ্রম 
করার পর বিশ্রামের জন্য রাতের অন্ধকার দরকার | তেমনি ওহী আসার কারণে আপনার উপর 
এমন কঠিন দায়িত্ব এসে পড়ে, যার ফলে আপনি শারীরিক ও মানসিক দিক দিয়ে ক্লান্ত হয়ে 
যান। আপনার মাঝে মাঝে একটু বিশ্রাম দরকার । ওহী দিনের আলোর মতোই আপনাকে কাজে 
ব্যস্ত রাখে বলে মাঝে মাঝে রাতের মতো বিশ্রাম দেবার উদ্দেশ্যে ওহী বন্ধ রাখা হয়। 

(২) ৪ নং আয়াতে রাসূল (সা.)-কে আরও উৎসাহ দেবার জন্য এক বড় সুসংবাদ দেয়া 
হয়েছে। বলা হয়েছে যে, ইসলামী আন্দোলনের প্রথম অবস্থায় আপনাকে যেসব বাধা ও অসুবিধায় 
পড়তে হয়েছে এ অবস্থা বেশী দিন থাকবে না। আপনার আন্দোলনের পয়লা অবস্থা থেকে পরবর্তী 
অবস্থা ক্রমেই উন্নত হতে থাকবে | আপনার রব শিগগির আপনাকে এত কিছু দেবেন, যার ফলে 
আপনি খুশী হয়ে যাবেন। মাক্কা থেকে রাসূল (সা.)-এর মাদীনায় পৌছার পর থেকেই এ 
ভবিষ্যদ্বাণী সত্যে পরিণত হতে শুরু হয়। মাকা বিজয়ের পর গোটা আরবে ইসলামের 
মহাবিজয়ের মাধ্যমে এ সুসংবাদ পূর্ণতা লাভ করে। 

(৩) ৫-৮ আয়াতে পরম স্নেহের সুরে আল্লাহ পাক তীর প্রিয় রাসূলকে অনুযোগ দিয়ে 
বলেছেন, “আপনার মনে এ চিন্তা ঢুকলো কি করে যে, আমি আপনাকে ত্যাগ করেছি বা আপনার 
উপর অসন্তুষ্ট হয়েছি? আমি তো আপনার জন্ম থেকেই আপনার প্রতি অবিরাম মেহেরবানী করে 


www.pathagar.com 


৮৫ 


এসেছি। আপনি পয়দা হবার সময়ই ইয়াতীম ছিলেন। আমি আপনাকে লালন-পালনের 
সুবন্দোবস্ত করেছি। আপনি আমার পছন্দনীয় পথ চিনতেন ati আমি আপনাকে সে পথ 
দেখিয়েছি। আপনি গরীব ছিলেন, আমি আপনাকে ধনী বানিয়েছি । এসব থেকে প্রমাণ হয় যে, 
আপনি আমার অত্যন্ত প্রিয়পাত্র এবং কোন সময়ই আমার মেহেরবানী থেকে বঞ্চিত ছিলেন AT | 
বর্তমানে মাঝে মাঝে যে ওহী বন্ধ রাখি, তাও আপনার উপর দয়া করার কারণেই | সুতরাং 
ভবিষ্যতেও আমার মেহেরবানী জারী থাকবে । এ বিষয়ে ঘাবড়াবার কোন কারণ নেই । যে কঠিন 
দায়িত্ব আপনার উপর দিয়েছি, তার পেছনে আমি আছি।” 

(8) ৯-১১ আয়াতে আল্লাহ পাক রাসূল (সো.)-কে কয়েকটি উপদেশ দিয়েছেন । আসল 
উপদেশটি শেষ আয়াতে আছে। এতে বলা হয়েছে যে, আপনার উপর আমি যত নিয়ামাত 
দিয়েছি, তার বদলে আপনিও অন্যের উপর মেহেরবানী করুন। এ বিষয়ে ৯ ও ১০ আয়াতে দুটো 
উদাহরণ দিয়ে বুঝানো হয়েছে যে, আপনি ইয়াতীম থাকাকালে যেমন আমি আপনার জন্য 
সুব্যবস্থা করেছি এর শুকরিয়া তখনই হবে যদি ইয়াতীমদের প্রতি আপনি দয়া করেন। আপনি 
গরীব থাকাকালে আমি আপনার অভাব দূর করেছি। আপনি গরীবদের খিদমাত করে এর 
শুকরিয়া আদায় করুন। 

শেষ আয়াতে আল্লাহর নিয়ামাতের কথা প্রকাশ করার যে হুকুম করা হয়েছে, তার অর্থ 
আরও অনেক ব্যাপক । দুনিয়ায় প্রতি মুহূর্তেই আল্লাহর মেহেরবানী মানুষ পাচ্ছে। গোটা দুনিয়া 
মানুষকে ব্যবহার করতে দেয়া হয়েছে। নৈতিক উন্নতির জন্য তিনি বিবেক-বুদ্ধি দিয়েছেন এবং 
রাসূল ও কিতাব পাঠিয়েছেন। এমনকি দুঃখ-বিপদ, রোগ-শোক ইত্যাদিও এক প্রকার 
মেহেরবানী। এ দ্বারা গুনাহ মাফ হয় এবং সংশোধন হওয়ার সুযোগ হয় । এ সবরকম অবস্থায় 
শুকরিয়া প্রকাশের ধরন এক রকম হতে পারে না। তবে সামগ্রিকভাবে কয়েক প্রকারে শুকরিয়া 
আদায় করা যায় 3 

১। মুখে আলহামদু লিল্লাহ বলে এবং মনেও কৃতজ্ঞ ভাব নিয়ে এ কথা স্বীকার করা যে, 
যেটুকু সুখ-সুবিধা ভোগ করছি তা সবই আল্লাহর মেহেরবানীর ফল। 

২। হিদায়াত পাওয়ার শুকরিয়া হলো পথভ্রষ্ট মানুষকে আল্লাহর পথে ডাকার চেষ্টা করা । 

৩। ধন-সম্পদের শুকরিয়া হলো হালাল পথে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের পথে খরচ 
করা। রি 

৪। স্বাস্থ্যের শুকরিয়া হলো জীবনটাকে আল্লাহর পছন্দনীয় কাজে লাগানো | 

৫। রোগ-শোক ও বিপদে-আপদে শুকরিয়া হলো আল্লাহর কাছে ধরনা দেয়া এবং 
অপছন্দনীয় সবকিছু থেকে পাক হবার চেষ্টা করা । 


www.pathagar.com 


sce eee ee 
সূরা আদ- টি ৩ ৯১৩৮৪ 
ay: lod) uaa 


সূরা 
মোট 


বক. রব 
5৩ 
চে 
ও 
রি 
ৰ 
| 


RE RE ই ই EEE EEE EE RRR ORE EE EERE SOE EE EE ETE? EEE 
Hd Gad a an a a fat aa nn Ga am Se aa Se St Prd Sn Se Ga an a am fe Ge et oe Se mt a nS eu Sa nd at a le et a el ih ol ata ag alge gala Pot 





১-২. উজ্জ্বল দিনের কসম, কসম রাতের, fe Re \ 
যখন সে শান্তভাবে ছেয়ে যায়।* 
: Ot Bl Las - Y 
৩. (হে-রাসূল) আপনার রব আপনাকে VATA 
মোটেই ত্যাগ করেন নি, আর অসস্তুষ্টও 0০৪ ৬ ০২০ less Ue 
হননি ।*৯ 411 ১2৯ ৯১৯১4 
* নিশ্চয়ই আপনার জন্য পরের অবস্থা 1:01; 
আগের অবস্থার চেয়ে ভাল ৷ Ol ০১ 
৫. শিগগিরই আপনার রব আপনাকে এত এ২০ eats ai ie 
দান করবেন যে, আপনি খুশি হয়ে এ 


যাবেন। ০ ০৯১০ 
. তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পান 0 ৩৬০৪ Gis, US oi - 4 
নি এবং পরে আশ্রয় দেন নি? oo ৪7854 
৭, আর তিনি আপনাকে পথ না জানা অবস্থায় 0 645 905 ৬১৯৪৩- ৬ 
পেয়েছেন এবং তারপর পথ দেখিয়েছেন। হাতিটি gt ae 
৮. তিনি আপনাকে গরীব অবস্থায় পেয়েছেন 5 কি A 
এবং পরে ধনী করে দিয়েছেন। 75215525728 
৯. কাজেই ইয়াতীমের প্রতি কঠোর হবেন ০85 9550 GG - li 


না। Bont ৫ পপ 
১০. আর যে চায়, তাকে ধমক দেবেন At | Ow ১৪১০। Lol y - 


১১. আপনার রবের নিয়ামাতের কথা প্রকাশ ০৬১৩ uy, Lt: 2 Cl — yy 
করুন। 

€% ৬২০, ‘সাজা’ শব্দ দ্বারা রাতের অন্ধকার আসার সাথে সাথে রাতের নিঝুম নিরিবিলি অবস্থাও বুঝায়। 

se মানে, ওহী আসা কিছুদিন বন্ধ থাকার অর্থ এটা নয় যে, আল্লাহ আপনাকে ত্যাগ করেছেন বা তিনি আপনার উপর ॥ 
অসন্তুষ্ট হয়েছেন। যেমন সব সময় দিনের আলো থাকলে মানুষের আরাম করা সম্ভব হতো না, তেমনি ওহীর 3 
আলোও সব সময় জারী থাকা ঠিক নয় । ওহীর কারণে রাসূল (সা.)-এর উপর দায়িত্বের যে বিরাট বোঝা পড়ে, ॥ 
মাঝে মাঝে ওহী বন্ধ থাকলে তাতে রাতের মতো কিছুটা বিশ্রামের ব্যবস্থা হয়। তাই ওহী বন্ধ থাকা দ্বারা 
উন 


০০ 
on 


oO 


Mena Sl on 55 Sl Sl Sl Sl se le Se ৮১-৮৮-৬১৮৩ শে 
Cam 
2 0 ft Sai if fe fo 
a i lo et a Se po on fo fet, 


চাস শর ae ea 


www.pathagar.com 


৮৭ 


সুরা আলাম নাশরাহ 


নাম ঃ পয়লা দুটো শব্দকেই এ সূরার নাম হিসাবে ব্যবহার করা হয়েছে। 

নাযিলের সময় ঃ এর আগের সূরাটির পরপরই এ সূরা নাযিল হয়। 

আলোচ্য বিষয় 8 সূরা দোহার মতোই এ সূরার আলোচ্য বিষয় রিসালাত । এখানে রাসূল 
(সা.)-কে সান্তনা দেয়া হয়েছে। 

নাযিলের পরিবেশ ঃ রাসূল হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে ইসলামী আন্দোলন শুরু 
করতেই রাসূল (সা.)-কে যে কঠিন অবস্থায় পড়তে হলো এমন অবস্থায় নবুওয়াতের আগে তিনি 
কখনো পতিত হন নি। ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেবার পর দেখতে দেখতেই সমাজ 
তার দুশমনে পরিণত হলো | অথচ এর আগে এ সমাজে সবাই তাকে সম্মান করতো । আগে 
যেসব আত্মীয়, বন্ধু, বংশের লোক ও মহল্লাবাসীর কাছে তিনি আদরণীয় ছিলেন, তারাই তখন 
তাকে গালি দিতে লাগলো । 

এখন মাক্কাবাসীরা তার কথা শুনতেই চায় না। তীকে পথ দিয়ে যেতে দেখলে টিটকারি 
দেয়। পদে পদে তার কাজে বাধা CHA | আস্তে আস্তে এসব বাধা-বিপত্তির বিরুদ্ধে আপন কাজে 
তিনি TAGS হতে লাগলেন বটে, কিন্তু প্রথম দিকে তার মন ভেঙ্গে যাবার মতো অবস্থাই ছিলো। 
এ অবস্থায় রাসূল (সা.)-কে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে প্রথম সূরা আদ দোহা নাযিল হয় এবং এর 
পরপরই এ সুরাটি নাযিল হয়। 

আলোচনার ধারা £ (১) ১-৪ আয়াতে আল্লাহ পাক রাসূল (সা.)-কে যে সব বড় বড় 
নিয়ামাত দিয়েছেন, তার মধ্যে তিনটি নিয়ামাতের উল্লেখ করে প্রশ্নের আকারে বলেছেন যে, 
আমি কি এসব নিয়ামাত আপনাকে দেই নি ? এসব বড় বড় মেহেরবানী পাওয়া সত্তেও আপনার 
এমন মনমরা হবার কোন কারণ নেই। 

কে) প্রথম নিয়ামাত হলো, আমি আপনার অন্তরকে প্রশস্ত করে দিয়েছি। আপনাকে 
ইসলামের যে সুন্দর পথে চলার ব্যবস্থা করেছি, তা যে সত্য ও সঠিক এ ব্যাপারে আপনার মনে 
কোন দ্বিধা-দ্বন্ব নেই | যারা এখনও ইসলামের এ সৌন্দর্য বুঝতে পারছে না, তাদের বিরোধিতা ও 
দুর্ব্যবহারে আপনার মন ভেঙ্গে যাওয়া উচিত নয় । আপনি নিজে যখন ঠিক পথে আছেন, তখন 
অন্য লোকেরা যা-ই বলুক বা করুক, তাতে ঘাবড়াবার কী আছে? 

(a) দ্বিতীয় নিয়ামাত হলো মানব সমাজের শান্তি ও কল্যাণের পথ না পেয়ে আপনি অনেক 
বছর যে রকম পেরেশান অবস্থায় কাটিয়েছেন এবং শেষ পর্যন্ত নির্জনে আমার কাছে ধরনা 
দিয়েছেন, সে পেরেশানী কি আমি দূর করে দেই নি? সে পথ যখন পেয়ে গেছেন, তখন চিন্তার 
কোন কারণ CAS | সমাজকে সংশোধন করতে গেলে যাদের স্বার্থে আঘাত লাগে, তারা বাধা 
দেবেই 1 আপনি এসব বাধার কারণে মন খারাপ করবেন A | 

(গ) তৃতীয় নিয়ামাত হলো, আপনার সুনাম বৃদ্ধি করা এবং মানুষের মধ্যে আপনার মর্যাদা 
বাড়াবার ব্যবস্থা করা | আমি আপনাকে আমার রাসূল নিযুক্ত করেছি। মানুষ আপনাকে এ নামেই 


www.pathagar.com 


জানবে । আপনার নাম সারা দুনিয়ায় ছড়াবে । যারা আপনার উপর ঈমান আনবে, তারাই আপনার 
নাম উচু করবে৷ যারা এখনও ঈমান আনেনি, তারা আপনাকে গালি দিচ্ছে বলে আপনি মোটেই 
পেরেশান হবেন না। এটা সাময়িক ব্যাপার মাত্র | 

(২) ৫ ও ৬ আয়াতে আল্লাহ পাক রাসূল (সা.)-কে সান্ত্বনা দিয়ে বলেছেন যে, দুঃখের 
পরপরই সুখ আসে । দুনিয়ায় কোন সুখই দুঃখ ছাড়া লাভ করা যায় না। আপনি যে বিরাট কাজে 
হাত দিয়েছেন, তার উপর মানব জাতির দুনিয়া ও আখিরাতের শান্তি নির্ভর করে। এত বড় 
সফলতা কি বিনা বাধা ও বিনা কষ্টে সম্ভব ? দুনিয়ায় আমি এ নিয়মই রেখেছি যে, উদ্দেশ্য যত 
মহান হবে, তার জন্য তত বেশী কষ্ট করতে হবে | আপনার সামনে এখন যত বড় কঠিন বাধা 
দেখা যাচ্ছে, তাতে চিন্তিত হবেন at) এসব মুশকিল বেশী দিন থাকবে না। ইসলামী 
আন্দোলনের পেছনে আমি রয়েছি 1 যথাসময়ে আসানী আসবে | আপনি আমার উপর ভরসা রেখে 
নিজের কর্তব্য পালন করতে থাকুন। 

(৩) শেষ দু’ আয়াতে আল্লাহ পাক রাসূল (সা.)-কে এ কঠিন অবস্থার মধ্যে মনকে TAGS 
করার জন্য কী করা দরকার সে বিষয়ে উপদেশ দিয়েছেন। বলা হয়েছে, ইসলামী আন্দোলনের 
কঠিন দায়িত্ব পালনের ফাঁকে ফাকে যখনই একটু অবসর পান, তখনই আমার যিক্র করুন। 
আপনার মনকে আর সব চিন্তা-ধান্দা থেকে খালি করে আমার কথাই ম্মরণ করুন। এতে আপনি 
মনে বল পাবেন এবং আন্দোলনের ঝামেলায় মনে যে ক্লান্তি ও পেরেশানী আসে, তা দূর হয়ে 
যাবে | তখন মনে শাস্তি, বোধ করবেন। 

(সূরা রাঁদ-এর ২৮ আয়াতে আল্লাহ বলেন, “জেনে রাখ, একমাত্র আল্লাহর যিক্র দ্বারাই 
অন্তর শান্তি লাভ করে।”) 


বিশেষ শিক্ষা 

আল্লাহ পাক দুনিয়ার জীবনে সুখ ও দুঃখকে এক সাথে মিলিয়ে রেখেছেন। এ দুটোকে 
আলাদা করার কোন উপায় নেই। সুখ পেতে হলে দুঃখ সইতেই হবে। সফলতার সুখ পেতে হলে 
কঠোর পরিশ্রমের দুঃখকে বরণ করতেই হবে | জমি থেকে ভাল ফসল পাওয়ার মজা পেতে হলে 
কষ্ট করে জমিকে তৈরি করতে হবে । মা হওয়ার তৃপ্তি পেতে হলে সন্তান ধারণের যাতনা ও 
শিশুকে সেবা-যত্ব করার সাধনা ছাড়া উপায় নেই। এভাবেই দুনিয়ার প্রতিটি সুখকে দুঃখের সাথে 
মিশিয়ে রাখা হয়েছে। 

কিন্তু আখিরাতে ঠিক এর সম্পূর্ণ বিপরীত অবস্থা হবে। ওখানে সুখ ও দুঃখকে এমনভাবে 
আলাদা করা হবে যে, এ দুটোকে এক সাথে মিলাবার কোন উপায় থাকবে না । বেহেশতের সুখ 
ও দোযখের দুঃখ একত্র হবে AT | বেহেশতে শুধু সুখ, আর দোযখে শুধু দুঃখই থাকবে। 

আল্লাহর বিধানকে দুনিয়ায় চালু করার মাধ্যমে জাতিকে শান্তি দেবার উদ্দেশ্যে যারা ইসলামী 
আন্দোলনের কঠিন পথে পা দিয়েছে, তাদেরকে দুনিয়ার জীবনের সব সুখ-সুবিধা ত্যাগ করতেই 
হবে। ইসলামী সমাজ কায়েম করার বিরাট গৌরব অর্জন করতে হলে সে অনুপাতেই বিরাট 
ত্যাগও স্বীকার করতে হবে। 


www.pathagar.com 


৮৯ 


) rs Cm 






AAT 
ee 


১. (হে রাসূল) আমি কি আপনার জন্য 
আপনার বক্ষকে খুলে দিই নি ?১ 

২-৩. আর আমি আপনার উপর থেকে 

Y রা “Ae শা Ne 3 

আপনার এ ভারী বোঝা নামিয়ে দিয়েছি, ০ 4৮৪0 gay 
যা আপনার পিঠ ভেঙ্গে দিচ্ছিল।২ যারে রা 

৪. আপনার খাতিরে আপনার (সুনামের) কথা O ১১ el ৮৪১৩7 £ 
উঁচু করে দিয়েছি। ২.৮ ys As পপ পু 

৫. আসল কথা হলো) নিশ্চয়ই প্রত্যেক ০১1১-১০-০1 ge GLa 0 
মুশকিলের সাথে আসানীও রয়েছে। ব্রার রা নাতো 

৬. নিশ্চয়ই প্রত্যেক মুশকিলের সাথে আসানীও ০1১০০১০৮1৮১ GI - ৭ 
on re y ৯০৩ me poh 

৭. তাই যখনই আপনি অবসর পান, তখনি O ৮৮৮০১৮৬০১১৪ ML - ৬ 
ইবাদাত বন্দেগীর জন্য পরিশ্রমে লেগে যান। 

৮. এবং নিজের রবের দিকেই গভীর মনোযোগ দিন।৪ Ose; Ge, ills-A 


১। সিনা বা বুক খুলে দেবার কথা কুরআন শরীফে যত জায়গায় আছে, তার দিকে খেয়াল করলে মনে হয় যে, এর দু'রকম অর্থ 
রয়েছে ঃ 
(ক) মন-মগযের সব রকম দ্বিধা ও সন্দেহ থেকে মুক্ত হয়ে ইসলামের সত্যতার উপর নিশ্চিতভাবে পূর্ণ আস্থাবান হওয়া | 
€খ) মনের উৎসাহ ও জীবনের উদ্দেশ্য হাসিলের আগ্রহ বেড়ে যাওয়া; কোন বড় রকমের অভিযান শুরু করতে বা কোন 
কঠিন কাজে হাত দিতে মনে দৃঢ়তা বোধ করা । বিশেষ করে নাবী হিসাবে যে কঠিন দায়িত্ব এসেছে, তা পালন করার জন্য 
মনে পূর্ণ সাহস ও প্রেরণা সৃষ্টি হওয়া। 

২। এর মানে হলো, নিজের দেশবাসীর মূর্খতা, অজ্ঞতা ও অন্ধ বিরোধিতা দেখে রাসূল (সা.)-এর গভীর সংবেদনশীল মনে 
ব্যথা, দুঃখ, দুশ্চিন্তা ও অস্থিরতার যে বোঝা চেপেছিল তাই। এ অবস্থায় তিনি মনে তীব্র বেদনা বোধ করছিলেন, কিন্তু 
জাতিকে এঁ অবস্থা থেকে বাচাবার পথ পাচ্ছিলেন না। এ পেরেশানীর বোঝাই তার পিঠকে যেন বীকিয়ে দিচ্ছিল। আল্লাহ 
পাক মানুষের হিদায়াতের জন্য রাসূল (সো.)-কে ইসলামের এমন সুন্দর পথ দেখালেন, যার ফলে এ বেদনার বোঝা হালকা 
হয়ে গেল। 

৩। যে কঠিন অবস্থার মধ্য দিয়ে রাসূল (সা.)-এর জীবন কাটছিল, সে অবস্থা যে বেশী দিন থাকবে না এবং অতি তাড়াতাড়ি 
ভাল অবস্থা যে আসবে, সে কথা জোর দিয়ে বলার উদ্দেশ্যেই এ কথাটি দু'বার বলা হয়েছে। 

৪। মানে, যখনই আপনার কাজ থেকে অবসর পান, তখন সব দিক থেকে মনকে ফিরিয়ে আপনার রবের দিকে কেন্দ্রীভূত 
করুন এবং গভীরভাবে যিক্র ও ইবাদাতে মগ্ন হোন। j 


ee ey se ye) “Ve” {oo ত mn সে সেলে An ye a ia সর পা লে mm রজত EO ml Som a3 
Bed Bed Fad Bad Fed Ped Fed Bra Bud Fad Fed bid bad bad bad bad bed bad bed bed bid bod End bed Bed bad bed bad bed bad bad bed bad bed bud bad bed bad bad Fad bed Bad bud bed bed bud bed Bad bed bod bad bad F 


1২-43-৮810 বস শকৰ 2৮2 


৩২-০০-০৩০০ 


a en Fen লি Gn রগ 
a ar ar ar ae 


www.pathagar.com 


সূরা আত-তীন 


নাম £ সূরার পয়লা শব্দ দিয়েই এর নাম রাখা হয়েছে। 

নাযিলের সময় ও পরিবেশ 3 tel যুগের প্রথম দিকে এ সূরাটি নাযিল হয়। তখনও 
ইসলামী আন্দোলনের দিকে প্রকাশ্য দাওয়াত দেয়া শুরু হয় নি। তাই বিরোধিতাও দেখা দেয় নি। 

আলোচ্য বিষয় £ আখিরাতের পুরস্কার ও শাস্তির প্রমাণ | 

আলোচনার ধারা £ (১) ১-৩ আয়াতে তীন ও যায়তুন নামক ফল, তুরে সীনা ও মাক্কা 
শহরের কসম খাওয়া হয়েছে। আল্লাহ পাক যেসব জিনিসের কসম খান, তার সাথে পরবর্তী 
কথার সম্পর্ক থাকে | অর্থাৎ পরবর্তী কথাটির উপর জোর দেবার জন্যই কসম খাওয়া হয়। 

তীন ও যায়তুন ফল ফিলিস্তীন ও সিরিয়ায় বেশী পরিমাণে পয়দা হয়। Ura সীনাও এ 
এলাকার কাছাকাছি। এসব এলাকায়ই সবচেয়ে বেশী সংখ্যায় নবী ও রাসূল পয়দা হয়েছেন। 
আর মাক্কা শহরকে হযরত ইবরাহীম (আ.)-এর মতো এক বিশ্বনবী আবাদ করেছেন৷ এখানেই 
হযরত ইসমাঈল (আ.)-এর কেন্দ্র ছিল। মুহাম্মদ (সা.) এ শহরেই পয়দা হয়েছেন এবং কাবা 
শরীফ এ শহরেই রয়েছে। 

(২) ৪নং আয়াতে এ কথাটি বলা হয়েছে, যার সাথে উপরের কসমের সম্পর্ক রয়েছে। সে 
কথাটি হলো, “আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকারে পয়দা করেছি।” মানুষকে যে উদ্দেশ্যে 
পয়দা করা হয়েছে এর উপযোগী শরীর ও মন-মগয দিয়েই পয়দা করা হয়েছে। মানুষের সাথে 
এ সব দিক দিয়ে কোন সৃষ্টির তুলনা নেই। এ মানুষের মধ্য থেকেই নবী ও রাসূল নিযুক্ত হন, 
ধারা ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ | মানুষকে এমন আকার ও প্রকৃতি দেয়া হয়েছে, যার ফলে সৃষ্টির 
সেরা হিসাবেই মানুষের পরিচয় । এ কথাটি বলার জন্যই এ সব জায়গার কসম খাওয়া হয়েছে, 
যেখানে নবী ও রাসূলগণের কেন্দ্র ছিল। 

মানুষের যে উচ্চ মর্যাদার ইংগিত এ আয়াতটিতে আছে, এ জাতীয় কথা কুরআন পাকে 
বিভিন্নভাবে বলা হয়েছে। মানুষকে দুনিয়ায় আল্লাহর খলীফা হিসাবে পয়দা করা হয়েছে বলে বহু 
সূরায় আছে। যেমন বাকারা ৩০, আনআম ১৬৫, আ'রাফ ১১, হিজর ২৮, নামল ৬২। কোথাও 
বলা হয়েছে, মানুষকে আল্লাহর এ আমানতের বোঝা দেয়া হয়েছে, যা বহন করার ক্ষমতা 
আসমান, যমীন ও পাহাড়ের নেই (আহযাব ৭২)। কোথাও বলা হয়েছে, আমি মানুষকে ইযযত 
দান করেছি এবং সৃষ্টির সেরা বানিয়েছি বেনী ইসরাঈল ৭০)। 

(৩) ৫নং আয়াতে বলা হয়েছে যে, মানুষকে এতসব মর্যাদার সুযোগ দেয়া সত্বেও এসব 
সম্মান লাভ করতে আল্লাহ পাক কোন মানুষকে বাধ্য করেন না। মানুষ যদি ইচ্ছা করে মন্দ পথে 
চলে, তাহলে তার নৈতিক অধঃপতন এ সীমাও পার হয়ে যেতে পারে, যা তাকে পশুর চেয়ে 
অধম বানিয়ে ছাড়ে । মানুষের মধ্যে দু'রকম সম্ভাবনাই আছে। আল্লাহর পথে সে ফেরেশতার 
চেয়েও উন্নত হতে পারে | আর উল্টো পথে চলে সবচেয়ে নিকৃষ্ট জীবও হতে পারে। 


www.pathagar.com 


৯১ 


(8) ৬নং আয়াতে বলা হয়েছে যে, ঈমান ও নেক আমলই হলো এঁ পথ, যে পথে চলে 
অধঃপতন থেকে বাচা সম্ভব এবং মানুষের উচ্চ মর্যাদা লাভ করা সহজ । মানুষ হিসাবে যে দায়িত্ব 
দুনিয়ায় দেয়া হয়েছে, তা পালন করার একমাত্র পথই এটা এবং যারা এ পথে চলবে আখিরাতের 
চিরস্থায়ী পুরস্কার তারাই পাবে। 

(৫) শেষ দু'আয়াতে বলা হয়েছে যে, এ কথা যখন সবাই স্বীকার করতে বাধ্য যে, মানুষ 
এক ধরনের পথে চলে উত্তম হয়, আর অন্য ধরনের পথে চলে অধম হয়, তখন এ কথা অস্বীকার 
করার কোন উপায় নেই যে, এ দু'রকমের মানুষের পরিণাম দু'রকমই হতে হবে। যদি দু'রকমের 
লোকের পরিণাম একই হয়, তাহলে এর অর্থ হবে আল্লাহর রাজত্বে কোন বিচারই নেই, ইনসাফ 
তো দুরের কথা | 

অথচ মানুষের বুদ্ধিবৃত্তি ও কাভডজ্ঞান এটাই দাবী করে যে, ভাল কাজের পুরস্কার ও মন্দ 
কাজের শাস্তি হতে হবে | তাহলে সব বিচারকের কাছ থেকে এর বিপরীত ব্যবহার কি করে হতে 
পারে? 


৭নং আয়াতের ইউকাযযিবুকা শব্দটির অর্থ নিয়ে মতভেদ আছে | ইউকাযযিবু অর্থ মিথ্যা 
বলে উড়িয়ে দেয়, অবিশ্বাসী বানায়, মানতে অস্বীকার করায়। ‘কা’ অর্থ ‘তুমি’ । এখানে ‘তুমি’ 
বলে কাকে সম্বোধন করা হয়েছে এ বিষয়েই মতভেদ হয়েছে। যদি “তুমি” বলতে এখানে রাসূল 
(সা.)-কে বুঝানো হয়ে থাকে, তাহলে এর অর্থ এক রকম হয় । আর যদি ‘তুমি’ বলে মানুষকে 
সম্বোধন করা হয়ে থাকে, তাহলে এর অর্থ আর এক রকম হয়। 

তাফহীমুল কুরআনে প্রথম অর্থই গ্রহণ করা হয়েছে। তাই এর অর্থ করা হয়েছে, হে রাসূল! 
আখিরাতের বিচার ও কর্মফল সম্পর্কে আপনি যা বলছেন, সে বিষয়ে কে আপনার কথাকে মিথ্যা 
বলে উড়িয়ে দিতে পারে ? আল্লাহ কি সব বিচারকের চেয়ে বড় বিচারক নন ? তাহলে বিনা 
বিচারে মানুষকে ছেড়ে দেয়া হবে কেমন করে ? 

যারা ‘তুমি’ শব্দ দ্বারা মানুষকে সম্বোধন করা হয়েছে বলে মনে করেন, তারা এ আয়াতকে 
৪র্থ আয়াতের সাথে মিলিয়ে অর্থ করেন । ৪র্থ আয়াতে বলা হয়েছে যে, আল্লাহ মানুষকে সবচেয়ে 
সুন্দর ছাচে পয়দা করেছেন। কিন্তু ঈমান ও নেক আমলের অভাবে মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে 
যায়। তাই ঈমানদার ও নেক লোকদের পরিণাম এবং বেঈমান ও বদ লোকদের পরিণাম এক 
রকম হতে পারে না। ৭নং আয়াতে এ মানুষকেই সম্বোধন করে বলা হয়েছে যে, “হে মানুষ! 
আখিরাতে যে বিচার হবে, সে কথা তুমি কী কারণে অবিশ্বাস করছ £ কোন্‌ জিনিস তোমাকে এ 
বিষয়ে অবিশ্বাসী বানাচ্ছে? কে তোমাকে আখিরাত অস্বীকার করতে বাধ্য করছে? 


www.pathagar.com 


৯২ 


Ix 





১-২. তীন ও যায়তুনের১ কসম। কসম সিনাই তি তি | ৮21135-) B 
; 0০১৮১১০৯৪৩7 ই 
7 লরি এরি পা (০ 

টু ৩. কসম এই শান্তিপূৰ্ণ শহরের (মক্কার)। ০১০১০ sil fay - 7 : 


পয়দা করেছি। 3 ALL 21৬ 


লা 
lace G4 


৫. তারপর আমি তাকে ফিরিয়ে সবচেয়ে 6 ft Gare, te 
নীচুদের চেয়েও নীচে নামিয়ে দিয়েছি। Et a 


A পাত RE OM dog % ৫ 
| 91০25 1১০1 eat! ১1 1 

৬. অবশ্য তাদেরকে ছাড়া, যারা ঈমান এনেছে ৪ ১২৮ 
ও নেক আমল করেছে। তাদের জন্য এমন one jal agla alia 
পুরস্কার রয়েছে, যা কখনও শেষ হবে না। AS 


৭. (হে রাসূল) অতঃপর (আখিরাতের) শাস্তি EEE TENE I 
ও পুরস্কারের ব্যাপারে কে আপনার কথাকে O del sap BIG ৮৪7৬ 
মিথ্যা বলে উড়িয়ে দিতে পারে ?* 


৫ A ! 
৮. আল্লাহ কি সব বিচারকের চেয়ে বড় 5211 OTs ain 5115 
বিচারক নন ?২ © EUS les 


১। মানে, এ সব ফল যে দেশে বেশী পয়দা হয় । সিরিয়া ও ফিলিস্তীনকেই এখানে বুঝানো হয়েছে, এ সব এলাকায় অনেক নবী 
পয়দা হয়েছেন। ; 

*% তুর এক পাহাড়ের নাম, যেখানে মূসা (আ.) আল্লাহর সাথে কথা বলেছিলেন। এ পাহাড় যে এলাকায় অবস্থিত তা একটা 
বদ্বীপ, যা মিসরের মূল ভূখন্ড ও ফিলিস্তীনের মাঝখানে অবস্থিত ৷ এ বদ্ীপটির নাম এ সূরায় সীনীন এবং অন্য এক আয়াতে | 
সাইনা বলা হয়েছে। কিন্তু প্রচলিত নাম সিনা বলে তরজমায় এ নামই ব্যবহার করা হয়েছে। বাংলায় সিনাই পাহাড় নামেই 
বিখ্যাত | 

26 এ আয়াতের অনুবাদ এ রকমও হতে পারেঃ “(হে মানুষ) অতঃপর (আখিরাতের) কর্মফলের ব্যাপারে কোন্‌ জিনিস 
তোমাকে অবিশ্বাসী বানায়? 

২। অর্থাৎ দুনিয়ার ছোট ছোট বিচারকদের কাছ থেকেও যখন তোমরা ইনসাফ ও সুবিচার আশা কর, আর দাবী কর যে, 
দোষীকে শাস্তি দেয়া হোক এবং ভাল কাজের পুরস্কার দেয়া হোক, তখন আল্লাহ সম্বন্ধে তোমরা কী ধারণা রাখ? তোমরা 
কি মনে কর যে, সব বিচারকের চেয়ে বড় বিচারক ইনসাফ করবেন নাঃ তোমরা কি মনে কর, ভাল ও মন্দ সবাইকে তিনি $ 
একভাবে দেখবেন? সবচেয়ে ভাল ও সবচেয়ে খারাপ মানুষকে মরার পর সমানভাবে মাটিতে পরিণত করবেন? কারো ভাল 
কাজের কোন পুরস্কার দেবেন না? আল্লাহ সম্বন্ধে এমন বাজে ধারণা তোমরা কিভাবে কর? 


AAC 
Our 


a a i ত ভন না il a ন ন ন ন ন ন ন ন ন le ন ন ন ন ন ন এ ত ন 


SOA SOC EDN rr 


Ect 


‘a 


টি 


০ 


2 ae a oa A om 
“W's 


শি 


Nisa Vad Bsa Vad Bad bd খর bcd. bad Dad, Pad বলিব Wad উবার পি তব Bad Fad bd KE BA bad Fa লিখা aA bd Fad Hd Wad Bad বর তর BIA Fa BSA PEA Fd EA Fat FA PE 241 


www.pathagar.com 


৯৩ 


সূরা আল-আলাক 


নাম £ দ্বিতীয় আয়াতের আলাক শব্দ থেকেই এর নামকরণ করা হয়েছে। 

নাযিলের সময় ঃ নাযিলের সময়ের দিক দিয়ে এ সূরাটি দু'ভাগে বিভক্ত । পয়লা ৫ আয়াত 
হেরা গুহায় নাযিল হয় । এটাই রাসূল (সা.)-এর উপর সর্বপ্রথম ওহী | সূরার বাকী ১৪টি আয়াত 
আরও পরে এ সময় নাযিল হয়, যখন রাসূল (সা.) কাবা শরীফে নামায আদায় শুরু করেন এবং 
আবু জাহল তাকে ধমক দিয়ে নামাযে বাধা দেবার চেষ্টা করে। 

প্রথম ওহী £ হযরত আয়েশা (রা.) থেকে জানা যায় যে, রাসূল (সা.)-এর উপর সত্য we 
দ্বারা ওহী আসা শুরু হয়। স্বপ্ন দেখার সময় তার মনে হতো যেন দিনের আলোতে তিনি স্বপ্ন 
‘দেখতে পাচ্ছেন। এরপর তিনি নির্জনে থাকা পছন্দ করতে লাগলেন এবং হেরা গুহায় রাতের পর 
রাত ইবাদাতে কাটাতে থাকলেন। 

একদিন হেরা গুহায় থাকাকালে হঠাৎ জিবরাঈল (আ.) এসে বললেন, “পড়ুন” | হযরত 
আয়েশা (রা.) রাসূল (সা.)-এর নিজের কথায় এর যে বিবরণ দেন, তা এখানে উল্লেখ করা 
হচ্ছেঃ 

“ফেরেশতার কথার জওয়াবে আমি বললাম, “আমি তো পড়তে জানি না'। তখন ফেরেশতা 
আমাকে জড়িয়ে ধরে এমন চাপ দিলেন যে, আমার দম বন্ধ হয়ে আসল | তখন আমাকে ছেড়ে 
দিয়ে আবার বললেন, “পড়ুন” | আবার আমি বললাম, ‘আমি তো পড়তে জানি aT’ | তিনি আবার 
আমাকে চেপে ধরলেন। আমার দম বন্ধ হয়ে আসল । আমাকে ছেড়ে দিয়ে আবার বললেন, 
“পড়ুন” | আমি তখনও বললাম, “আমি তো পড়তে জানি না’। ফেরেশতা তখন তৃতীয়বার 
আমাকে এ ভাবে চেপে ধরলেন, যার ফলে আমার সহ্য করা কঠিন হয়ে গেল | তখন তিনি ছেড়ে 
দিয়ে ‘ইকরা বিসমি রাব্বিকা" থেকে “মা লাম ইয়া*লাম' পর্যন্ত পড়ে শুনালেন।” 

এর পরের ঘটনা হযরত আয়েশা (রা.) বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল (সা.) ভয়ে 
কাপতে কাপতে বাড়ীতে এসে হযরত খাদীজা রো.)-কে বললেন, “আমাকে কম্বল দিয়ে ঢাক” | 
কিছুক্ষণ কম্বল জড়িয়ে থাকার পর যখন ভয় দূর হলো, তখন তিনি বললেন, ‘খাদীজা, আমার কী 
হলো” তিনি সমস্ত ঘটনা খুলে বলার পর বললেন, “আমার জীবনের ভয় ধরে গেছে” | হযরত 
খাদীজা বললেন, কক্ষনো নয়। আপনার খুশী হওয়া উচিত। আল্লাহর কসম, তিনি আপনাকে 
কখনও অপমান করবেন না। আপনি আত্মীয়-স্বজনের সাথে ভাল ব্যবহার করেন, সত্য কথা 
করেন, মেহমানদারী করেন এবং নেক কাজে হামেশা সাহায্য করেন। 

এরপর হযরত খাদীজা (রা.) রাসূল (সো.)-কে ওয়ারাকা বিন নাওফালের কাছে নিয়ে যান। 
ওয়ারাকা হযরত খাদীজা রো.)-এর চাচাত ভাই ছিলেন। ওয়ারাকা হযরত ঈসা (আ.)-এর 
অনুসারী ছিলেন এবং ইনজীলের বড় আলিম ছিলেন৷ সে সময় ওয়ারাকা খুব বৃদ্ধ ছিলেন, অন্ধও 


www.pathagar.com 


৯৪ 


হয়ে গিয়েছিলেন 1 ওয়ারাকা সমস্ত ঘটনা শুনে বললেন, “আরে! এতো এঁ ফেরেশতা, যিনি হযরত 
মুসা আ.)-এর কাছে ওহী নিয়ে আসতেন | হায় আফসোস! আপনার নবুওয়াতের সময় আমি 
যদি জওয়ান হতাম ৷ হায় আফসোস! আপনার দেশবাসী যখন আপনাকে তাড়িয়ে দেবে, তখন 
যদি আমি বেঁচে থাকতাম” | রাসূল (সা.) জিজ্ঞেস করলেন, “এরা আমাকে তাড়িয়ে দেবে”? 
ওয়ারাকা বললেন, “হা, যে জিনিস আপনি এনেছেন, এ জিনিস নিয়ে এমন কোন লোক আসে নি, 
যার দুশমনী করা হয় নি। যদি আমি বেঁচে থাকি, তাহলে সকল শক্তি দিয়ে আমি আপনার 
সাহায্য করব 1” 

এ ঘটনা থেকে স্পষ্ট বুঝা যায় যে, ফেরেশতা আসার আগে কখনো রাসূল (সা.)-এর খেয়াল 
হয়নি যে, তিনি রাসূল নিযুক্ত হবেন। হঠাৎ করে ওহী নাযিল হওয়া ও এভাবে ফেরেশতার সাথে 
দেখা হওয়ার ফলে রাসূল (সা.)-এর যে অবস্থা হলো, তাতে একথা পরিষ্কার বুঝা যায় যে, তিনি 
এজন্য প্রস্তুত ছিলেন A | তাই মাক্কাবাসীরা যতরকম আপত্তিই তুলুক, একথা কেউ বলতে পারে 
নি যে, “এ লোক যে একটা কিছু দাবী করে বসবে, তা আমরা অনুমান করছিলাম” | 

এ ঘটনা থেকে একথাও বুঝা যায় যে, নবুওয়াত লাভ করার আগে রাসূল (সা.)-এর জীবন 
কত পবিত্র ছিল এবং তার চরিত্র কত উন্নত ছিল। হযরত খাদীজা (রা.) তখন ৫৫ বছরের 
অভিজ্ঞ মহিলা । এর আগে ১৫ বছর রাসূল (সা.)-এর বিবি হিসাবে তাকে অতি ঘনিষ্ঠভাবে 
দেখার সুযোগ পেয়েছেন। স্ত্রীর কাছে স্বামীর কোন দোষই গোপন থাকতে পারে না। দীর্ঘ 
দাম্পত্য জীবনে তিনি রাসূল (সা.)-কে এত মহৎ মানুষ হিসাবে পেয়েছেন, যার ফলে হেরা গুহার 
ঘটনা শুনামাত্রই তিনি বুঝতে পারলেন যে, তার মতো নেক লোকের কাছে আল্লাহর ফেরেশতাই 
এসে থাকবে। | 

এমনিভাবে ওয়ারাকার মতো অভিজ্ঞ, ধার্মিক ও বযস্ক লোক রাসূল (সা.)-কে ছোট সময় 
থেকেই দেখে আসছিলেন। ঘনিষ্ঠ আত্মীয় হিসাবেও তিনি তাকে গভীরভাবে জানবার সুযোগ 
পেয়েছেন। হেরা গুহার ঘটনা শুনবার সাথে সাথেই তিনি বিনা দ্বিধায় এ মন্তব্য করলেন। রাসূল 
(সা.)-কে তিনি অতি উন্নত মানের মহাপুরুষ মনে করতেন বলেই তার মনে কোন সন্দেহের 
উদয় হয় নি। 

সূরার দ্বিতীয় অংশ নাযিলের পরিবেশ £ তখনও প্রকাশ্যে ইসলামের দিকে জনগণকে 
দাওয়াত দেয়া শুরু হয় নি। কিন্তু রাসূল (সা.)-কে কাবা শরীফে নামায আদায় করতে দেখে 
কুরাইশ সরদাররা পয়লা টের পেল যে, তিনি হয়তো নতুন কোন ধর্ম পালন করছেন। অন্য 
লোকেরা তো নামায দেখে খুবই বিস্মিত হলো । কিন্তু আবূ জাহেলের জাহেলী মন সহ্য করতে 
পারল না। সে ধমক দিয়ে এবং ভয় দেখিয়ে বলল যে, হারাম শরীফে এভাবে ইবাদাত করা 
চলবে না। 

আবু জাহ্‌ল কুরাইশদেরকে জিজ্ঞেস করল, “মুহাম্মদ কি তোমাদের সামনেই মাটিতে মুখ 
ঠেকাচ্ছে”? সবাই বলল, ‘হা, সে তখন বলল, “লাত ও ওযযার কসম, যদি তাকে এভাবে নামায 
পড়তে দেখি, তাহলে তার ঘাড়ের উপর আমি পা তুলে দেব এবং যমীনে তার মুখ ঘষে দেব” | 


www.pathagar.com 


৯৫ 


তারপর দেখা গেল যে, সে রাসূল (সা.)-এর দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ দেখা গেল যে, সে 
পেছনে হটে আসছে এবং হাত দিয়ে এমনভাবে তার মুখ ঢেকে নিচ্ছে যেন কোন কিছু থেকে 
বাচার চেষ্টা করছে। লোকেরা জিজ্ঞেস করল, “তোমার কী হলো”? সে বলল, “আমার ও তার 
মাঝখানে আগুনের এক গর্ত ও ভয়ানক একটা জিনিস দেখলাম” | পরে রাসূল (সা.) বললেন, 
“যদি সে আমার কাছে পৌছত, তাহলে ফেরেশতারা তাকে টুকরা টুকরা করে উড়িয়ে দিত” | 

আলোচনার ধারা £ (১) পয়লা আয়াতে প্রথম ওহী হিসাবে এটুকু জানানো হয়েছে যে, ইলম 
বা জ্ঞানের উৎস হলো আল্লাহ, যিনি সব কিছু পয়দা করেছেন। সৃষ্টিজগতে কার কী দরকার, 
কোন্টা কার জন্য ভাল এবং কিভাবে চললে সবার শান্তি হবে, এসব একমাত্র আল্লাহই জানেন। 
তাই তার নাম নিয়েই ইলম হাসিল করতে হবে। অর্থাৎ একমাত্র আল্লাহর কাছ থেকেই সহীহ 
ইলম পাওয়া সম্ভব | যে বিদ্যা আল্লাহর দেয়া জ্ঞানের সাথে খাপ খায় না, তা আসলেই কুশিক্ষা। 

€২) দ্বিতীয় আয়াতে জানানো হয়েছে যে, মানুষকে কত নিকৃষ্ট অবস্থা থেকে ধীরে ধীরে 
পরিপূর্ণ সুন্দর দেহবিশিষ্ট বানানো হয়েছে। তার মন-মগয তিনিই পয়দা করেছেন। মানুষ যেন 
ভুলে না যায় যে, বুদ্ধি ও জ্ঞান তিনিই দেন। তাই একটু বুদ্ধি হলেই শয়তান ও নাফসের ধোকায় 
পড়ে সে যেন নিজেকে. আল্লাহর চেয়ে বড় মনে না করে এবং আল্লাহর দেয়া জ্ঞানকে অবহেলা 
করে যেন ধ্বংস ডেকে না আনে। 

(৩) ৩-৫ আয়াতে বলা হয়েছে যে, মহান দয়াবান মনিব মানুষকে সামান্য রক্তপিণ্ড থেকে 
সৃষ্টি করে ক্রমে সৃষ্টির সেরা মর্যাদা দিয়েছেন। সে মর্যাদা বহাল রাখতে হলে তারই কাছ থেকে 
জ্ঞান নিতে হবে। ওহীর মারফতে তিনি যে জ্ঞান দান করেন একমাত্র এ জ্ঞানের মারফতেই মানুষ 
সত্যিকার মর্যাদার অধিকারী হতে পারে। 

মানুষের প্রতি আল্লাহর এটা একটা বিরাট মেহেরবানী যে, কলমের মাধ্যমে লেখার বিদ্যা 
শিক্ষা দিয়ে মানুষের জ্ঞানকে পরবর্তী যুগের লোকদের জন্য হিফাযত করার ব্যবস্থা করেছেন। 
লেখার বিদ্যা না জানলে অতীতের জ্ঞান হারিয়ে যেতো । জ্ঞানের ক্ষেত্রে আজ মানুষ যে উন্নতি 
করেছে, তা সম্ভব হতো না। ভবিষ্যতে আরও উন্নতি এ কলমের কারণেই সম্ভব হবে | কলমের 
চর্চা না থাকলে কুরআন ও হাদীসের জ্ঞানকেও সঠিকভাবে হিফাযত করা সম্ভব হতো না। 

৫নং আয়াতে বলা হয়েছে যে, ওহী দ্বারা আল্লাহ পাক এ ইলম দান করেছেন, যা চেষ্টা ও 
সাধনা করে পাওয়া সম্ভব AT | এজন্যই রাসূল (সা.) যে ইলম পেয়েছেন, তা তার গবেষণার ফল 
নয়, নিছক আল্লাহর দান। যে বিদ্যা মানুষ সাধনা ও গবেষণা করে পেতে পারে, তার জন্য নবী 
পাঠাবার দরকার হয় At | নবীর কাছে এ জ্ঞানই আসে, যা ওহী ছাড়া পাওয়ার উপায় নেই। 

সূরার শুরুতে ‘ইকরা’ বা “পড়ুন” বলা AAR এতে মনে হয় যে, জিবরাঈল (আ.) 
লিখিতভাবে একটি আয়াত রাসূল (সা.)-এর সামনে পেশ করেছিলেন। কিন্তু পড়তে না জানার 
ফলে পরে মুখে শুনিয়ে দিলেন | এরপর ওহী সব সময় তিলাওয়াত করেই রাসূল (সা.)-এর কাছে 
পৌছান হয়েছে। রাসূল (সা.)-এর নির্দেশে কয়েকজন সাহাবা লেখার কাজ সমাধা কবতেন। 
যখন যতটুকু নাযিল হতো, তখন ততটুকুই লিখে রাখা হতো, যাতে কোন অংশ হারিয়ে না যায়। 
এ দ্বারাও কলমের SFY বুঝা Vz | 


www.pathagar.com 


৯৬ 


(৪) ৬-৮ আয়াতে বলা হয়েছে যে, দুনিয়ায় আল্লাহ পাক মানুষকে ইচ্ছা ও চেষ্টার ক্ষেত্রে 
যেটুকু ইখতিয়ার বা স্বাধীনতা দিয়েছেন, তার ফলে মানুষ বেপরওয়া হয়ে চলে | আল্লাহ যে 
একদিন তাকে পাকড়াও করবেন, সে কথা সে ভুলে যায়। তাই সে বিদ্রোহী হতে সাহস পায়। 
কিন্তু সে যে প্রতি মুহুর্তে আল্লাহর কাছেই ফিরে যাচ্ছে, সে কথা সে খেয়াল করে না। আল্লাহ 
বিদ্রোহীদের কথা এখানে সাধারণভাবে বলার পর পরবর্তী আয়াতে বিশেষ করে আবু জাহ্‌লের 
নাম উল্লেখ না করেই তার ধৃষ্টতা সম্পর্কে বলা হয়েছে। 

(৫) ৯-১৪ আয়াতে বলা হয়েছে যে, আবূ জাহ্‌ল আল্লাহর রাসূলকে নামাযে বাধা দিচ্ছে 
অথচ রাসূলই ঠিক পথে আছেন এবং মানুষকে তাকওয়ার পথে চলার শিক্ষা দেন। আবূ জাহ্‌ল 
কি জানে না যে, আল্লাহ তাকে দেখছেন এবং সময় মতো গ্রেফতার করবেন? 

(৬) ১৫-১৮ আয়াতে আল্লাহ পাক আবূ জাহ্‌লকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে, যদি সে রাসূল 
(সা.)-কে নামায আদায়ে বাধা দেয়া থেকে বিরত না হয়, তাহলে তার মাথার চুল ধরে তাকে 
ফিরাব। তার সমর্থকরা তাকে রক্ষা করতে পারবে না। হলোও তাই | আযাবের ফেরেশতা তার 
সামনে দোযখের আগুন দেখিয়ে তাকে এ ধৃষ্টতা থেকে বিরত করল। 

(9) শেষ আয়াতে আল্লাহ পাক রাসূল (সা.)-কে অভয় দিয়ে বলেছেন যে, আবূ জাহ্‌লের 
পরওয়া না করে আপনি যেভাবে নামায আদায় করছিলেন, সেভাবেই করতে থাকুন এবং আল্লাহর 
নৈকট্য লাভ করুন | আল্লাহ আপনার সাথেই আছেন। 


www.pathagar.com 





১. পড়ুন (হে রাসূল) আপনার রবের নাম | 17041 a GIN 
নিয়ে, যিনি পয়দা করেছেন। ০৯ এ a as 


তে Ps oF A eee ‘ 

২. তিনি জমাট রক্তের পিণ্ড থেকে মানুষ পয়দা Ole ine ০৮১১1 Gla - Y 
8. করেছেন। 

Bo, আপনি পড়ুন, আপনার রব বড়ই দয়ালু। থে ss aby, Io - 


o &, "pee 


—t 


রি হারান, 


৫. মানুষকে তিনি এমন জ্ঞান দিয়েছেন, যা সে Ord Cols - 
জানতো না।১ ৫ 


oa 


°° 


সে দেখে যে, সে অন্যের মুখাপেক্ষী নয়। 


<. 


eye ce Ne 
৮. অথচ আপনার রবের নিকট অবশ্যই ফিরে 6 01171071512 

: যেতে হবে। me 
of 2 a i 
BR ৯-১০. তুমি কি এ লোকটাকে দেখেছ, যে (0০4১3 ১11 ৪৮517 ৭ 
এক বান্দাহকে নামায পড়ার সময় 6 1 |31 1৭: : 


> 


suc ১ 
নিষেধ করে ?২ 
শু 44 পপ পি LA ad 
১১-১২. তুমি কী মনে কর, যদি (এ বান্দাহ) | 0২411 se OS ul ০০১1 ১" রঃ 
ঠিক পথে থাকে অথবা তাকওয়ার আদেশ OEE Sal SiN i 
দেয়ে? - 


১। এ কয়টি আয়াত কুরআন পাকের পয়লা আয়াত, যা রাসূলের উপর হেরা গুহায় নাযিল হয়েছিল | ৰ? 
২। এ আয়াতগুলো তখন নাযিল হয় যখন রাসূল (সা.) নবুওত লাভ করার পর কাবা শরীফে নামায পড়া শুরু & 
করেছিলেন এবং আবু জাহ্‌ল তাকে নামায পড়ায় বাধা দিতে চেষ্টা করছিল। রর 


had Pad Mat Pad Pat Pat Pad Pad Pad Pad Pad Pas Fad Pad ৭৯4০4৭7০4১৭ ধা ০৫১৯-০১-০৬ ৯১ ১১ ১3 ৩2 


[) 
|) 
it cs 
: > 
1 
1 b 
1 
b 
f b 
lb b 
+ b 
1 |) 
1 b 
f i 
1 b 
t b 
1 ) 
b b 
b b 
1 
1 b 
b b 
1. > 
bp b 
1 b 
1 b 
1 5 
bo |) 
১ রঃ 
|) 
js y IAs oo Ds 4 oe rh 
Dp 0০৬৯৮] ০৮১3 gi NS - 1B 
Be ৬-৭. কক্ষনো নয় | মানুষ বিদ্রোহ করে। কারণ ১৯১১৪ নু 
নু 
¥ 
1 রি 
lo + 
bp b 
lo D 
2 1 
lo F 
bo 
th 
b b; 
} 1 
+ D 
\) ¥ 
, ) 
+ রঃ 
| ৮ 
1, D 
ly b 
lo D 
by D 
lo 
1 ¥ 
bo ¥ 
2 8 
D 
রি D 
¥ 
I ¥ 
1. D 
৬. 


www.pathagar.com 


১৩. তুমি কী মনে কর, যদি (এ নিষেধকারী 
লোকটা সত্যকে) মিথ্যা বলে উড়িয়ে দেয় 


ও মুখ ফিরিয়ে নেয়? 
১৪. সে কি জানে না যে, আল্লাহ দেখছেন? 
১৫. কক্ষনো নয়। যদি সে বিরত না হয়, 


তাহলে অবশ্যই আমি তার কপালের 
উপরের চুল ধরে তাকে টেনে আনবো, 


pra bad bad bad PP 


x) 


১৬. যে কপাল মিথ্যুক ও কঠিন অপরাধী | 


pad Pa Bed Py 


- Baw Ae 


Yor ae 
১৭. সে তার সমর্থকদের ডেকে TTS | ০42১০৫44871 


a. 


ix 


A) 


— 
a 


৯) 


১৮. আমিও আযাবের ফেরেশতাদেরকে ডাকব | © 4১১41 €১১- 


2০152 


Fa Fa 


১৯. কক্ষনো নয়। (হে রাসূল!) তার কথা 22129 ১৭৫৭ 
মানবেন না। আর সিজদা করুন এবং জা 
(আপনার রবের) নৈকট্য লাভ করুন। im ০৮১১৪ ৭৪ 
(এ আয়াত পড়লে সিজদা দিতে হবে) 


পাশা 





www.pathagar.com 


৯৯ 


নাম £ পয়লা আয়াতের বদর শব্দ থেকেই এর নাম রাখা হয়েছে। 

নাযিলের সময় $ এ সূরাটি Met যুগের না মাদানী যুগের, সে বিষয়ে বিস্তর মতভেদ আছে। 
তবে এর আলোচ্য বিষয় থেকে সুরাটি মাক্কী যুগের বলেই মনে হয়। 

আলোচ্য বিষয় £ কুরআনের মর্যাদা, মূল্য ও গুরুত্বই এ সুরার আলোচ্য | সূরা আলাকের 
পরপরই এ সূরাটির স্থান নির্দিষ্ট করে এ কথাই বুঝানো হয়েছে যে, সুরা আলাকের পয়লা পীচটি 
আয়াত দিয়ে যে কিতাব নাযিল করা শুরু হয়েছে, সে কিতাবের মর্যাদাই সূরা ক্বাদরে বর্ণনা করা 
হয়েছে। 

আলোচনার ধারা £ (১) পয়লা আয়াতে দুটো কথা বলা হয়েছে | একটা কথা হলো আল্লাহ 
পাক ঘোষণা করছেন যে, এ কিতাব কোন মানুষের রচিত নয়। এ কিতাব আমি রচনা করেছি 
এবং আমিই মুহাম্মদ (সা.)-এর উপর নাযিল করেছি। আর একটা কথা হলো, এই কিতাবের 
এতবড় মর্যাদা ও গুরুত্ব রয়েছে যে, একে বছরের যে কোন একদিন নাযিল করা হয় নি। এর 
জন্য একটা সময় বাছাই করা হয়েছে, যা বছরের মধ্যে সবচেয়ে বেশী মূল্যবান ও গুরুত্বপূর্ণ | সে 
সময়টি হলো কদরের AS | 

(2) ২ নম্বর আয়াতে BHAA রাতের গুরুত্ব সম্বন্ধে সচেতন করার জন্য বলা হয়েছে যে, হে 
নবী, এঁ রাতের কথা আপনার কতটুকু জানা আছে £ আসলে এ রাতের মর্যাদা শুধু আমি জানি 
এবং এ সুরাতে এ বিষয়ে আপনাকে যতটুকু দরকার জানাচ্ছি। 

(৩) সূরার বাকী ৩টি আয়াতে কদরের রাতের মর্যাদা, ফযীলত ও গুরুত্ব বুঝানো হয়েছে। 
এ রাতটি “শবে ক্বাদর’ নামেই পরিচিত। ‘শব’ ফারসী ভাষার শব্দ এবং এর অর্থ হলো ATS | 
শবে কদর মানে কদরের AS বদর শব্দের দুটো অর্থ রয়েছে এবং উভয় অর্থেই এখানেই 
ব্যবহার করা হয়েছে। এক অর্থ হলো তাকদীর, আর এক অর্থ সম্মান, মর্যাদা ও মূল্য । শবে Bra 
তাকদীরের রাত, আর এ কারণেই মহামূল্যবান ও মর্যাদাবান রাত। 

তাকদীরের রাত মানে মানব জাতির ভাগ্য রচনার রাত। এ কিতাব নাযিলের মানে শুধু 
কুরাইশ বংশ বা আরব জাতির কিসমাতের ফায়সালা করাই নয়, গোটা মানব জাতির ভাগ্য এ 
কিতাবের উপর নির্ভর করে। তাই যে রাতে এ কিতাব নাযিল হয়েছে, সে রাতটি আর সব 
রাতের মতো সাধারণ কোন রাত A | সূরায়ে দুখানের (8৪নং সূরা) পয়লা কয়টি আয়াতে এ 
কথাটি এভাবে বলা হয়েছে, “এ সুস্পষ্ট কিতাবের কসম, নিশ্চয়ই আমি এ কিতাবকে 
বরকতওয়ালা রাতে নাযিল করেছি । অবশ্যই আমি মানুষকে সাবধান করতে চেয়েছি । এঁ রাতে 
আমার নির্দেশে সব বিষয়ের সুবিচারমূলক সিদ্ধান্ত নেয়া হয়।” 

এতে বুঝা যায় যে, এ রাতটি আল্লাহর বিশাল রাজ্য পরিচালনার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ 
রাত। এ রাতে প্রতিটি মানুষ এবং প্রত্যেক দেশ বা জাতি এমনকি গোটা মানব জাতির ব্যাপারে 


www.pathagar.com 


১০০ 


পরবর্তী বছরের জন্য আল্লাহর পক্ষ থেকে যে ফায়সালা করা হয়, তা ফেরেশতাদেরকে জানিয়ে 
দেয়া হয়। এ ফায়সালা অনুযায়ী ফেরেশতাগণ কাজ করেন। সারা বছর এ ফায়সালাকেই বাস্তবে 
চালু করা হয়। এ রাতটিকে যারা শবে বরাত মনে করেন, তাদের বক্তব্যের কোন সমর্থন 
কুরআনে পাওয়া যায় না। 

এমনি গুরুত্বপূর্ণ রাতে কুরআন নাযিল হয়েছে। কারণ, এ কুরআনের উপরই মানব জাতির 
ভাগ্য নির্ভর করে। এ কুরআনের সাথে কোন্‌ জাতি কী ব্যবহার করে এরই উপর সে জাতি 
মেনে চলে না, তারা দুনিয়ায় দুর্ভাগা বলে পরিচিত হতে বাধ্য । আর যারা কুরআনের বিরুদ্ধে 
দাড়াবে ধ্বংসই তাদের ভাগ্য | 

এ সূরায় শবে কদরের তিনটি বিশেষত্ব বর্ণনা করা হয়েছে 8 

(ক) এ রাতটি হাজার মাসের চেয়েও বেশী ভাল। এ কথা দ্বারা Tala কাফিরদেরকে বলা 
হয়েছে যে, তোমরা এ কিতাবকে নিজেদের জন্য অমঙ্গলজনক মনে করছ। অথচ কিতাবটি যে 
রাতে নাযিল হয়েছে, তা এত বড় মঙ্গল ও বরকতের রাত ছিল যে, কখনো ইতিহাসের হাজার 
মাসেও মানব জাতির কল্যাণের জন্য এত বিরাট কাজ হয় নি, যা এক রাতে কুরআন নাযিলের 
মাধ্যমে করা হয়েছে। 

হাজার মাসকে গুণে ৮৩ বছর 8 মাস মনে করা ঠিক নয়। আরবিতে অনেক বড় সংখ্যা 
বুঝাবার জন্য হাজার শব্দটি ব্যবহার করা হয়। তাই এখানে হাজার মানে এক হাজারই নয় । 
অর্থাৎ এ রাতটির ফযীলত যে কত বেশী, তা হিসাব করতে গেলে হাজার রাতের চেয়েও বেশী 
হবে। 

(খ) এ রাতে জিবরাঈল (আ.)-এর নেতৃত্বে ফেরেশতার বিরাট বাহিনী সব জরুরী বিষয়ে 
আল্লাহর নির্দেশ নিয়ে দুনিয়ায় অবতরণ করেন। এ বিষয়ে সূরা দুখানে যা বলা হয়েছে, তা 
ইতংপূর্বে উল্লেখ করা হয়েছে। 

(গ) এ রাতটি ফজর পর্যন্ত শান্তিময় থাকে । অর্থাৎ এ রাতে কোন ক্ষতিকর সিদ্ধান্ত নেয়া 
হয় না। আল্লাহর সব সিদ্ধান্তই সৃষ্টির মঙ্গলের জন্য হয়ে থাকে। এমনকি কোন জাতিকে ধ্বংস 
করার সিদ্ধান্তও মানব জাতির আসল কল্যাণের উদ্দেশ্যেই করা হয়। 

হাদীসে আছে যে, শবে কাদরে ফেরেশতাগণ দুনিয়ার সব এলাকায় আল্লাহর ইবাদাতে 
মশগুল বান্দাদের শান্তি ও মঙ্গল কামনা করেন এবং তাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ 
করেন। এভাবে আল্লাহর বান্দাদের জন্য গোটা রাতটা পরিপূর্ণভাবেই শান্তিময় হয়ে থাকে | 


www.pathagar.com 





ররর জপ রি ররর রর নি রনির রিল al 7 He I EER rata at 7 
oe OAR Sn So TE On পর তর a le ne mt mar mtr 


৯০১ 


DODD Bed Ped Exd Fed Bed” Bed Ped BA Fed Bed Fad Bad” Br Bad Bd Bod Pd Bed” Fed bed Bed End Prd Be Bed Pd Ped” PA Ped Pad” Ped Fad PA Fad BA Fd Ped Fed Pd Fed FOR Br Bd EPA rd End Bnd PCE 


Bene 


২. আর ক্বাদরের রাত সম্বন্ধে তোমার কী জানা ১. joa এ GL i Cis 


S.ANw & পা 511411 


৩. কাদরের রাত হাজার মাসের চেয়েও ভাল | ৪11 ০৪ => £ ol 411 


4 nage 


tae হি a তাস nn ea nna mm তিতা 


8. (সে রাতে) ফেরেশতা ও রূহ, নিজেদের 
(দুনিয়ায়) নেমে আসে । 


৫. ফজরের উদয় হওয়া পর্যন্ত এ রাতটি 
পুরোপুরি শান্তিময় ! 


eee Pa af nC nn umn mma. pe pe pe te 


ea a 


www.pathagar.com 


১০২ 


নাম £ পয়লা আয়াতে 'বায়্যিনাহ' শব্দটিই এ সূরার নাম। 

নাযিলের সময় $ এ সূরাটির নাযিলের সময় নিয়েও যথেষ্ট মতভেদ রয়েছে। কারো মতে এ 
সূরা Tat যুগে, আবার কারো মতে মাদানী যুগে নাযিল হয়েছে। সূরার আলোচ্য বিষয় থেকে 
স্পষ্টভাবে বুঝা যায় না যে, এ সূরা কোন যুগের | তবে যাকাতের কথা উল্লেখ থাকায় সূরাটিকে 
মাদানী মনে করার পক্ষে যুক্তি পাওয়া যায়। 

আলোচ্য বিষয় £ মূল আলোচ্য রিসালাত | আল্লাহর কিতাবকে সঠিকভাবে বুঝবার জন্য 
রাসূলের প্রয়োজনীয়তা | সূরা আলাক ও সূরা কাদরের পর এ সূরার অবস্থান খুবই তাৎপর্যপূর্ণ | 
সূরা আলাকের মারফতে পয়লা ওহী নাযিল হয়। সূরা BCA বলা হয়েছে ওহী কোন্‌ সময় নাযিল 
হয়েছে। আর এ সূরাতে বলা হয়েছে ওহী নাযিলের জন্য রাসূল পাঠানো কেন জরুরী । 

আলোচনার ধারা £ (১) ১-৩ আয়াতে রাসূল পাঠাবার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলা 
হয়েছে যে, মানুষ আহলি কিতাব হোক আর মুশরিক হোক, তারা যে কুফরীতে লিপ্ত রয়েছে, তা 
থেকে তাদেরকে উদ্ধার করতে হলে তাদের মধ্যে এমন একজন রাসূল পাঠানো দরকার ছিল, 
যিনি তাদের কাছে আল্লাহর স্পষ্ট দলীল হিসাবে প্রমাণিত হতে পারেন। মানুষের সামনে আল্লাহর 
কিতাবকে এর আসল ও বিশুদ্ধ আকারে পেশ করতে পারেন। এর আগে যেসব কিতাব পাঠানো 
হয়েছিল, তার মধ্যে হক ও সঠিক কথা থাকলেও আহলি কিতাবরা অনেক বাতিল কথা এর মধ্যে 
শামিল করে আল্লাহর কিতাবের আসল শিক্ষা হারিয়ে ফেলেছে। তাই মানুষের হিদায়াতের জন্য 
আবার নতুন করে মুহাম্মদ (সা.)-কে রাসূল হিসাবে পাঠানো হলো । এ রাসূলই আল্লাহর আসল 
কিতাব নতুন করে পেশ করছেন। এ রাসূলের কথা ও কাজই আল্লাহর বিশুদ্ধ কিতাবের বাস্তব 
প্রমাণ | কুফর ও শিরক থেকে বাচতে হলে এবং সত্য ও সঠিক পথে চলতে হলে এ রাসূলের 
কাছ থেকেই হিদায়াত পেতে হবে। 

(2) ৪নং আয়াতে আহলি কিতাবের গোমরাহী ও পথভ্রষ্টতা সম্পর্কে স্পষ্ট করে বলা হয়েছে 
যে, এরা আল্লাহর দেয়া সত্য ও সঠিক পথ ছেড়ে নানারকম ভুলপথে চলার জন্য নিজেরাই দায়ী । 
তাদেরকে সঠিক পথ না দেখাবার কারণে তারা পথভ্রষ্ট হয়নি৷ বরং পূর্বেও যারা পথভ্রষ্ট হয়েছে, 
তারাও নিজেদের দোষেই হয়েছে। আল্লাহর কাছ থেকে রাসূল ও কিতাব আসার পরও দেখা 
গেছে যে, একদল লোক আল্লাহর দেখানো পথে চলতে AA হয়নি | সুতরাং এখনও রাসূল 
(সা.)-কে আসল কিতাব দিয়ে পাঠানো ange আহলি কিতাব ও মুশরিকদের মধ্যে যারা 
হিদায়াত কবুল করে না, তাদের গোমরাহীর জন্য তারাই দায়ী | 

(৩) ৫নং আয়াতে বলা হয়েছে যে, আল্লাহর কাছে চিরদিনই সঠিক ও মযবুত দ্বীন একই 
রকম | খালিসভাবে একমাত্র আল্লাহর দাসত্ব ও আনুগত্য করা, নামায কায়েম করা ও যাকাত 


www.pathagar.com 


১০৩ 


আজ মুহাম্মদ সো.) যে এসব শিক্ষা দিচ্ছেন, তা নতুন AT | ইতঃপূর্বে যাদের কাছেই রাসূল 
ও কিতাব পাঠানো হয়েছে, তাদেরকেও এ সবের বিপরীত হুকুম দেয়া হয় নি। কিন্তু বর্তমানে 
আহলি কিতাব হওয়ার দাবীদাররা এক আল্লাহর দাসত ও আনুগত্যের পথতো ছেড়ে দিয়েছেই, 
নতুনভাবে রাসূল পাঠিয়ে এ সঠিক দ্বীনকে তাদের সামনে পেশ করা সত্ত্বেও তারা হিদায়াত গ্রহণ 
করছেনা। 

(8) ৬-৮ আয়াতে সাফ করে বলে দেয়া হয়েছে যে, আহলি কিতাব ও মুশরিকদের মধ্যে 
যারা এ রাসূলকে মানতে অস্বীকার করবে, তারা সৃষ্টিজগতের সবচেয়ে নিকৃষ্ট। তারা পশুর 
চেয়েও অধম | রাসূলের প্রতি তাদের ঈমান না আনার কোন যুক্তি নেই। তাই দোযখই তাদের 
চিরদিনের স্থায়ী ঠিকানা | 

আর যারা রাসূলের প্রতি ঈমান এনে নেক আমলের চেষ্টা করবে, তারাই সৃষ্টির সেরা | তারা 
চিরদিনই বেহেশতে থাকবে | আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট | এত বড় 
পুরস্কার ও সাফল্য তাদের জন্যই, যারা তাদের রবকে ভয় করে চলেছে এবং পদে পদে হিসাব 
করে চলেছে যে, কোন্‌ কাজে মনিব সন্তুষ্ট, আর কোন্‌ কাজে অসন্তুষ্ট । আল্লাহর সন্তুষ্টি যারা 
তালাশ করেছে আল্লাহ অবশ্যই তাদের উপর সন্তুষ্ট এবং পুরস্কার পেয়ে তারাও আল্লাহর উপর 


সন্তুষ্ট । 
বিশেষ শিক্ষা 

এ সুরার ৬ ও ৭ আয়াতে এক মহা সত্য কথা প্রকাশ করা হয়েছে। আল্লাহ পাক মানুষকে 
এমন সব উপাদান দিয়ে তৈরি করেছেন যে, এর সঠিক সমন্বয় হলে মানুষ সৃষ্টির সেরা মর্যাদার 
অধিকারী হতে পারে। কিন্তু যদি সমন্বয়ের অভাব হয়, তাহলে মানুষ সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট 
বলে গণ্য হয়। 

মানুষ পশুর মতো শুধু দেহসর্বস্ব বস্তুগত জীব নয় | আবার মানুষ ফেরেশতাদের মতো বন্তুহীন 
ABMS AT | বস্তু ও আত্মার সমন্যয়েই মানুষ । মানবদেহ বস্তুর তৈরী বলে বস্তুজগতের দিকে তার 
প্রবল আকর্ষণ | কিন্তু তার রূহ তাকে আল্লাহর দিকে টানে । এ রূহেরই পরিচয় পাওয়া যায় 
বিবেকের দংশনের মাধ্যমে | মন্দকে অপছন্দ করা এবং ভালকে পছন্দ করাই রূহের স্বভাব । কিন্তু 
এ রূহবিশিষ্ট মানুষ যখন বস্তুসর্বস্ব পশুর মতো শুধু দেহের দাবী ও নাফসের খাহেশ নিয়ে মত্ত 
থাকে এবং রূহের দাবীকে অগ্রাহ্য করে বিবেকের বিরদ্ধে চলে, তখন মানুষ পশুর চেয়ে অধম 
হয়ে পড়ে | বিবেক থাকা সত্ত্বেও সে বিবেকহীন পশুর মতো হওয়ায় তাকে পশুর চেয়ে নিকৃষ্ট বলা 
ছাড়া উপায় কী ? 

আবার এ মানুষ যখন রূহের দাবী মেনে চলে, তখন সে ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ | কারণ, 
ফেরেশতার পাপ করার ক্ষমতা নেই। কিন্তু পাপ করার সাধ্য থাকা সত্তেও যে মানুষ বিবেকের 
দাবী মেনে চলে, তার শ্রেষ্ঠত্ব স্বীকার না করেও পারা যায় না। যারা ঈমানের পথে চলে, তারা 
সত্যিই সৃষ্টির সেরা হবার সৌভাগ্য লাভ করে। আর এ পথ যারা কবুল করে না, তারা অবশ্যই 
সৃষ্টির মধ্যে সবচাইতে বেশী অধম । 


www.pathagar.com 


308 


Pad Pod Pad Pad Pad ad ad Pad Bad Fad Fad Fad Pad Pad Pod Pad Fad. Pad Pad Rad Pad Pa. Ya ad ৮1014৮11441 


Uo 11 By gee 


4A: (4০3) Ls! 





মহান 
‘a 
fly 


> BEET EERIE ECE ENE oy 
০ a ee 0 


aaa a 
কাফির ছিল, তাদের কাছে স্পষ্ট 
দলীল-পমাণ১ না আসা পর্যন্ত তারা ০২৬১ GAS Aa IT OS 
(কুফরী করা থেকে) বিরত থাকতে তৈরি 
ডিলান 0 85554174555 

২. (অর্থাৎ) আল্লাহর কাছ থেকে একজন te (pli 4112511০১7৭ : 
রাসূল (না আসা পর্যন্ত), যিনি পবিত্র “sy I 


Ae a পক তত AS Ae ৯4 
১১1 ০৮০ IAS Ga OS A | 


eA পা AR পাতি 


2৪ পাপা 


ফু . 


পপ 8 


কিতাব পড়ে শুনাবেন। ০১৮৭ ই 
৩. যার মধ্যে সত্য ও সঠিক কথা লিখিত 025 Gh - + 3 
আছে।২ 2 i 
৪. যাদেরকে কিতাব দেয়া হয়েছিল, তাদের | এ] 11531 02301 3550 0571 $ 
নিকট (সঠিক পথের) স্পষ্ট বিবরণ ANAL ৃ 
আসার পরেও তারা বিভেদে লিপ্ত হয়েছে। ete ely ৮০ ৯২ cae 


ie ae 


৫. তাদেরকে এ ছাড়া অন্য হুকুম দেয়া হয় নি sa রা iat | 
যে, তারা যেন দ্বীনকে আল্লাহর জন্য arte 21415: he, 
খালিস করে একমুখী হয়ে আল্লাহর দাসতু রি 


Agee | 


করে এবং নামায কায়েম করে ও যাকাত 2১2১ 2৬4০1) 1৪8, 2৬ 
& 
আদায় করে। এটাই সঠিক মযরুত দ্বীন। | 6 ২৮১৪] ১5১ UIs 538 


১। এখানে রাসূল (সা.)-কেই এক স্পষ্ট দলীল বলা হয়েছে। আর আহলি কিতাব মানে ইয়াহুদী ও খৃষ্টান । আহলি 


কিতাব শব্দের অর্থ কিতাবধারী, যাদের কাছে আল্লাহর কিতাব আছে বলে তারা দাবী করে। 


২। মানে, এমন কিতাব যাতে কোন প্রকার মিথ্যা, পথত্রষ্টতা, নৈতিক দৃষণীয় বিষয় নেই, যেখানে শুধু সত্য ও সঠিক দু 
কথাই আছে। . 


রিপা ররর রর ররর রর ররর সর ররর ররর I TN TL OE TT aE EA EE 
১1০ a a a a পর আপ ১১-১৭-১০৫৫ 


ক পপ J জর 
১০১৪ চে 


Pad Pas Pad Pat Pac Pad Pad Pac Pal Pac Pal Pac Pad Pal tal Pa RN Tad Pac tad tas Pal tas Pal tad ta Palla ta tala tata ats tata oa nan ১ ৭৩১৯১৪১১৪৪১ 


3 
ডর 


athagar.com 


১০৫ 


QFE Bad PoC Pah PLEA PET at at Pat Pat PFE ad Pad Pat PF Et at at at ad Pad Pa PEL at at Pat Pat Pat FP a at ad at Pat Pat Pat EE a 


৬. আহলি কিতাব ও মুশরিকদের মধ্যে যারা ae 1১১৪৫ ০2511 I-17 
কুফরী করেছে, তারা নিশ্চয়ই দোযখের | ,. 1 
আগুনে যাবে ও সেখানে স্থায়ীভাবে ১6 i fy SI 


; ign eA. Ral 7855 
থাকবে। এরাই হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে 4131 ০ 05৪ ০4৫৯ page 


খারাপ । ee eee ee 
OLD ১০১ 


৭. নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও নেক আমল sles yal ১231101-% 
করেছে, তারাই সৃষ্টির মধ্যে সবচেয়ে 25 নি 
ভাল 5৯ ০317 ce Ca 


০ ৫ লা 
OI 


ee Fue awe eo nA পপ 


৮. তাদের পুরস্কার হলো তাদের রবের নিকট 22 A 
চিরস্থায়ী বেহেশত, যার নিচে ঝরনাধারা 74541 ; 
বইতে MCA | তারা সেখানে চিরদিন Gans ০৯৬৯৯ 
থাকবে। আল্লাহ তাদের উপর EE] 2১ ৮1521 65 ০2২৯ 
হয়েছেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট nee gr ke 
হয়েছে। এ সব তারই জন্য, যে তার oe 


$or 


রবকে ভয় করেছে। 9 ০০ এ) 


তার কারণ এটা নয় যে, আল্লাহ তা'আলা তাদের পথ প্রদর্শনের জন্য নিজের পক্ষ থেকে কোন উজ্জ্বল অকাট্য দলীল : 
প্রেরণ করার ব্যাপারে কোন ক্রটি করেছিলেন। বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে পথ প্রদর্শন ও হেদায়াত আসার পর £&ু 
তারা এই মতি গতি অবলম্বন করেছিল | সুতরাং তারা নিজেরাই তাদের পথত্রষ্টতার জন্য দায়ী | i 


B | এখানে কুফর মানে মুহাম্মদ (সোঃ)-কে মানতে অস্বীকার করা । 





(515751515151515777575175151515151515151171-751515151515151517751775777-751-1878815151-1-- 


www.pathagar.com 


১০৬ 


সূরা আয-যিলযাল 


নাম £ পয়লা আয়াতের 'যিলযাল' থেকে এর নামকরণ করা হয়েছে। 

নাযিলের সময় £ এ সূরাটির মাক্ধী বা মাদানী হওয়ার ব্যাপারেও যথেষ্ট মতভেদ রয়েছে। 
কিন্তু এর আলোচ্য বিষয় ও বাচনভঙ্গী মাক্কী যুগের ও প্রথম দিকের সূরাগুলোর সাথে বেশী মিল 
খায়। 

আলোচনার বিষয় ঃ মূল আলোচ্য আখিরাত | মওতের পর আবার জীবিত হওয়া এবং ভাল 
মন্দ ছোট ছোট সব আমালও মানুষের সামনে হাযির হওয়া। 

আলোচনার ধারা.ঃ (১) ১-৩ আয়াতে অতি সংক্ষেপে বলা হয়েছে মওতের পর আবার 
মানুষকে কিভাবে ঘিন্দা করা হবে। গোটা পৃথিবীকে ঝাঁকুনির পর ঝাঁকুনি দিয়ে উলট-পালট করা 
হবে এবং যমীনে লুকিয়ে থাকা সব মানুষকে যখন বের করা হবে, তখন হয়রান হয়ে সবাই বলে 
উঠবে, যমীনের কী হয়েছে যে, এভাবে হঠাৎ করে উলট-পালট হয়ে গেল ? 

(২) ৪ ও ৫ আয়াতে বলা হয়েছে যে, যমীনের উপর চলাফেরা করার সময় মানুষ নিশ্চিন্তে 
যা ইচ্ছা তা-ই করে বেড়িয়েছে এবং কল্পনাও করে নি যে, একদিন এ বোবা পৃথিবীও মুখ খুলবে 
এবং যমীন কিয়ামাতের দিন আল্লাহর হুকুমে কথা বলতে থাকবে, কোন্‌ মানুষ কখন কোথায় কী 
কাজ করেছে যমীন নিজেই মনিবের আদালতে সে বিষয়ে সাক্ষ্য দেবে | যদিও আল্লাহ সবার সব 
আমলের খবরই রাখেন, তবু ইনসাফের দাবী অনুযায়ী সাক্ষী-প্রমাণ না নিয়ে তিনি বিচার করবেন 
না। 

(৩) ৬ নং আয়াতে বলা হয়েছে, সেদিন মানুষ আল্লাহর আদালতে ব্যক্তিগতভাবেই হাযির 
হবে। বংশ, দল, জাতি বা দেশ হিসাবে একজোট অবস্থায় সেখানে বিচার হবে না। আল্লাহর 
দরবারে হাযির করে তাদের সবাইকে নিজ নিজ আমলনামা দেখানো হবে । কে কী করেছে, তা 
তাদেরকে না দেখিয়ে বিচার করা হবে A প্রত্যেকের FORMS এমনভাবে দেখানো হবে, যাতে 
কেউ তার প্রতি অবিচার হয়েছে বলে মনে করতে না পারে। 

(8) শেষ দু'আয়াতে বলা হয়েছে যে, প্রত্যেকের আমল যখন তার সামনে পেশ করা হবে, 
তখন তা এমন বিস্তারিত ও পরিপূর্ণরূপে দেখানো হবে যে, বিন্দু পরিমাণ ভাল কাজ বা মন্দ 
কাজও বাদ যাবেনা । 

অবশ্য সূরা আল “SAM cS আল্লাহপাক জানিয়ে দিয়েছেন যে, প্রত্যেক ভাল কাজের পুরস্কার 
ও প্রত্যেক মন্দ কাজের শাস্তি দেবার রীতি তিনি গ্রহণ করেন নি। যাদের বদ আমলের চেয়ে নেক 
আমল বেশী তাদের বদ আমলের জন্য তাদেরকে তিনি শাস্তি দেবেন না। এটা মানুষের প্রতি 
মেহেরবান আল্লাহর অসীম দয়ার প্রমাণ । 


www.pathagar.com 


১০৭ 






Abad bad Pad Pad Pad Pat Pad Pad Pad Pal tal Pat Fad had Pad Pad Pad Fad bad Pad Pad Fad Pad Pad Vad Fad Rad had Bad Bod Pad badd Pad bad bad Pad Fad Pat Fad ed | (ORO OOOO: রত 
ও বা 

রা: এ 
টু স্ুরাআয-বিলযাল 1 9১1১11৯৬ 1 
ax 

ae ন্দদলদন__ 2৬5: 


3 


১. যখন জমিনকে ভীষণভাবে কাপিয়ে তোলা 
হবে। 


3 ce রি 2 ৮৩ পানিকে a 
01911913৮১1 51112] - * 


nd Ani A ani Rani oo fe Se eS ee” 
set. acc 


২. এবং জমিন নিজের (ভেতরের সব) বোঝা 00185111০80 - 
বাইরে ফেলে দেবে। 


tts ন ন, 


ig পাপা on De ee 
৩. তখন মানুষ বলে উঠবে, এর কী হলো ? OWL ০৮৮০১৪| Ja,-Y 


8. সেদিন (জমিন) নিজের সব খবর বলে ০0৯২1 
দেবে যো তার উপর ঘটেছে) | ৫ 


৫. কারণ, (হে রাসূল) আপনার রবই তাকে 76125155555 
(এরূপ করার) হুকুম দিয়ে থাকবেন। i 


৬. সেদিন মানুষ আলাদা আলাদা (অবস্থায়) | ১ GE Gl ১১০5 de ga — 1 
ফিরে আসবে, যাতে তাদের আমল 474 

| 
তাদেরকে দেখানো যায়। 0144511১১৯৮ 


৭. অতঃপর যে বিন্দু পরিমাণ ভাল কাজ 008১০ 4:০৯ ১৯৯ 


করবে, সে তা দেখতে পাবে। bore Far, 5°03 


- 2% Aah at?’ 
৮. আর যে বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে, Jie Jars ০১ 4 


সে তা-ও দেখতে পাবে। কবির 


Sta eal Sal i a el :7-০০--০ 


55 


www.pathagar.com 


৯০৮ 


নাম 3 সূরার পয়লা শব্দটিই এর নাম। 

নাযিলের সময় 8 এ সূরাটির নাযিল হবার সময় নিয়েও মতভেদ রয়েছে। কিন্তু আলোচ্য 
বিষয় ও বাচনভঙ্গি থেকে স্পষ্ট মনে হয় যে, Aral যুগের প্রথম দিকে এ সুরাটি নাযিল হয়েছে। 

আলোচ্য বিষয় £ আখিরাত | আখিরাতকে বিশ্বাস না করলে কিরূপ নৈতিক অধঃপতন হয়, 
তা বুঝানো এবং এ বিষয়ে সতর্ক করা যে, আখিরাতে মনের গোপন কথারও হিসাব নেয়া হবে। 

আলোচনার ধারা 8 (১) ১-৫ আয়াতে সেকালের আরবে লুটতরাজ, মারামারি ও চরম 
অশান্তির একটা চিত্র তুলে ধরা হয়েছে। আল্লাহ পাক মানুষের খিদমাতের জন্য যে ঘোড়া 
দিয়েছেন, সে ঘোড়াকে তারা ব্যবহার করতো একে অপরের উপর আক্রমণ ও যুলুম করার জন্য | 
এ অবস্থার দরুন কেউ নিরাপদে ও শান্তিতে ঘুমাতে পারতো না। তাদের এই নৈতিক 
অধঃপতনের আসল কারণ পরবর্তী আয়াতে বর্ণনা করা হয়েছে। 

(২) ৬-৮ আয়াতে বলা হয়েছে যে, আল্লাহ পাক দুনিয়ায় মানুষের প্রয়োজন পূরণ করার জন্য 
যত রকম উপায়-উপকরণ ও শক্তি দান করেছেন, তা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী ব্যবহার না 
করে তারা ধন-দৌলতের লোভে এ সবকে অন্যায়ভাবে ব্যবহার করে। এরই ফলে তারা অশান্তি 
ভোগ করে। এরূপ আচরণ আসলে আল্লাহর প্রতি চরম অকৃতজ্ঞতা। তারা যদি আল্লাহর দেয়া 
নিয়ামাতকে আল্লাহর পছন্দ মত ব্যবহার করতো, তাহলেই এসব নিয়ামাতের প্রকৃত শুকরিয়া 
আদায় হতো । কিন্তু এরা দুনিয়ার লোভে মত্ত হওয়ায় এরূপ অকৃতজ্ঞ হয়ে গেছে। এদের বিবেক 
অবশ্যই সাক্ষ্য দিচ্ছে যে, এরা অকৃতজ্ঞ। 

(৩) ৯-১১ আয়াতে বলা হয়েছে যে, দুনিয়াতে আল্লাহর নাফরমানী করে মানুষ যে অশান্তি 
ভোগ করে এর আসল কারণ হলো আখিরাতের প্রতি অবহেলা | যদি মানুষ মনে-প্রাণে বিশ্বাস 
করতো যে, একদিন কবর থেকে আবার যিন্দা হয়ে উঠতে হবে এবং তাদের সব রকম আমলের 
হিসাব দিতে হবে, এমনকি তাদের মনে গোপনভাবে যেসব কুভাব পোষণ করতো, তাও তখন 
প্রকাশ করা হবে, তাহলে তারা এমন অকৃতজ্ঞ হতো না। 

সেদিন তাদের মনিবের কাছে তাদের কোন গোপন অবস্থাই গোপন থাকবে না। দুনিয়ায় 
তারা কে কি কুকাজ করে গেছে এবং কাকে কোন ধরনের শাস্তি দিতে হবে, তা আল্লাহর 
ভালভাবেই জানা আছে। সেদিন তিনি এসব বিষয় ভালভাবে জেনে-শুনেই তাদের বিচার 
করবেন তিনি কারো উপরই অবিচার করবেন না। 


www.pathagar.com 


১০০৯ 


LEA Pod fad, Pa Pad bod bat Pad Pad Bad bad ELE. bad bad bd ad Fad | + 






১. কসম এ (ঘোড়া) গুলোর, যারা হাঁপিয়ে 
হাঁপিয়ে দৌড়ায়। 

২. তারপর (খুর দিয়ে) আগুনের ফুলকি | ' (09৮৯১ ১০- 
ঝাড়ে। Yoo as (৮5 TA 

৩. আর খুব সকালে হামলা করে। ০ ৮২০০১১০৯0৪7 1 

8-৫. তারপর এ সময় ধূলি উড়ায়, আর এ Ole ca £ 
অবস্থায়ই কোন জন সমাবেশে ঢুকে পড়ে। 





৮৮৮০০৮৪৪৪৪2 

অকৃতজ্ঞ 2 8 

৭. আর নিশ্চয়ই সে নিজে এর সাক্ষী ।২ ০১24১ ols fle 40155" 
bigger ee Ce Rw tb 8g 

. ee Ot a ae i 

৯-১০. সে কি এ সময়টা জানে না, যখন ১৪ (০ yt (3) 225 SO - 4 

কবরে যা-কিছু আছে, তা বের করা হবে? | ঢা ১] 

আর (মানুষের) বুকে যা কিছু (লুকিয়ে) | 0১৯১৯, 

আছে, তা বের করে যাচাই করা হবে?* | 0 ১3১ ০৪ ৮ 45৯ ১: 


চে 


19:০৮:০০ 


[নি tt fat SG RS 
বর "| 


SG" ¢ 


১১. নিশ্চয়ই সেদিন তাদের রব তাদের সম্বন্ধে ১০৯৪0৫১1৫১০ 915 \\ 3 
ভালভাবে অবহিত থাকবেন 18 aa ae ae ae 
০১১১ 


১। মানে, আল্লাহ মানুষকে যেটুকু শক্তি দিয়েছেন, তা আল্লাহর WAN মতো ব্যবহার করা দ্বারা কৃতজ্ঞতা প্রকাশ না 
করে সে শক্তি যুলুম ও অন্যায় পথে ব্যবহার করে অকৃতজ্ঞ হয় | অর্থাৎ তারা আল্লাহর দেয়া নিয়ামাতের শুকরিয়া 
আদায় করে না। 

২। অর্থাৎ তার বিবেক এর সাক্ষী, তার আমলও এর সাক্ষী । এমন কি অনেক কাফিরের মুখের কথাও অকৃতজ্ঞতার 
সাক্ষ্য দেয়। | 

৩। মানে, মনের মধ্যে যে ইচ্ছা, নিয়ত ও উদ্দেশ্য গোপন আছে, তাও প্রকাশ করে দেয়া হবে এবং আলাদা আলাদা 
করে দেখান হবে। 

৪ | অর্থাৎ আল্লাহ খুব ভাল করেই জানেন যে, কে কেমন এবং কোন ধরনের শাস্তি বা পুরস্কার পাওয়ার যোগ্য । 


EERE FE PE Vd. EE: EE EE WEB EE BEA BE BE BEd BEBE EE FE Pd PAVE Pd VE FE EE EB PA: Ed Ed BE BEA EE EE BEA BE BEY BEd BE FEY FE EE FE PE BE BEd BEA PEA EE EEE 


Sf os Eo Se Fem FO ed Eee oi ff Det fi Jud ed Spt Ee SL Sf Sf nm ON SS Sf ff OH St mR en 
ge ggg gg ge gS ge gg ogg SS 2 ggg Nag ggg ge rd ge ge Sn ge ge ge og gp gg nae ge gegen gg gg gg ge gg nae gegen = oar ora a gg nae ar marae 


এ বিজিবি OK aS ই, ও 
৫” ৭১-০1-১১১০) এস 


ন) 


www.pathagar.com 


১১০ 


নাম ঃ সূরার পয়লা শব্দটি দিয়েই এর নামকরণ করা হয়েছে। 

নাযিলের সময় £ এ সুরাটি যে মাক্কী যুগে নাযিল হয়েছে এ বিষয়ে কোন মতভেদ নেই। 
সূরাটির বক্তব্য থেকেও-বুঝা যায় যে, এটা মাকী যুগের প্রথম দিকেই নাযিল হয়েছে। 

আলোচ্য বিষয় 3 কিয়ামাত ও আখিরাত | 

আলোচনার ধারা £ (১) ১-৩ আয়াতে মানুষকে চমকিয়ে দেবার মতো কয়েকটি কথা 
এমনভাবে বলা হয়েছে যাতে সবাই সেদিকে মনোযোগ দিতে বাধ্য হয় । কথা কয়টি বলার ভঙ্গি 
থেকে মনে হয় যেন কিয়ামাতের মহাবিপদ ও দুর্ঘটনা এখনই হাযির হয়ে গেছে। বলা হয়েছে যে, 
এ বিরাট দুর্ঘটনা যে কী ভয়ানক, তা আমিই জানি | তোমরা সে বিষয়ে কী জান ? তোমরা জান 
না বলেই তাকে অবহেলা করে চলেছে। 

(2) ৪ ও ৫ নং আয়াতে মাত্র দুটো কথায় কিয়ামাতের ভয়াবহ ছবি তুলে ধরা হয়েছে। 
সেদিন মানুষ পেরেশান হয়ে এমনভাবে সবদিকে ছুটাছুটি করবে যেমন কীট-পতঙ্গ আগুনের 
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকে । আর পাহাড়-পর্বতগুলোর অবস্থা এমন হবে যে, ধুনা পশমী 
তুলার মতো মনে হবে। এমন WIGS ও ভারী পাহাড়গুলোর দশাই যদি এরূপ হয়, তাহলে 
সেদিন মানুষের যে কি দুর্দশা হবে, তা কল্পনাও করা যায় না। 

(৩) ৬-১১ আয়াতে জানানো হয়েছে যে, আখিরাতে যখন আল্লাহর আদালত কায়েম হবে, 
তখন মানুষের বিচার সেখানে কোন্‌ নিয়ম-নীতি অনুযায়ী হবে | যদি প্রত্যেকের ভাল ও মন্দ সব 
কাজের ভিত্তিতে বিচার করা হয়, তাহলে কেউ শাস্তি থেকে বাচতে পারবে না। কারণ এমন কোন 
মানুষ নেই, যার কোন দোষ বা ভুল হয় না। তাই মেহেরবান আল্লাহ এমন নীতিতে বিচার 
করবেন, যার ফলে একমাত্র এসব লোকই শাস্তি পাবে, যাদের নেক আমলের চেয়ে বদ আমল 
বেশী | আর যাদের নেক আমল বদ আমলের চেয়ে বেশী, তাদের বদ আমলের শাস্তি না দিয়ে 
তাদেরকে বেহেশতে আরামে থাকতে দেয়া হবে । 

আখিরাতে একমাত্র নেকীরই ওজন হবে। তাই পাল্লা ভারী হবার মানে হলো নেকী বেশী 
ROM | আর নেকী কম থাকলে পাল্লা হালকাই হবে । সূরা আ'রাফের ৮ ও ৯ আয়াতে বলা 
হয়েছে, “এ দিন শুধু হকেরই ওজন ACA | যার পাল্লা ভারী হবে, সেই সফল হবে | আর যার পাল্লা 
হালকা হবে, সেই ক্ষতিগ্রস্ত হবে।” 

বদ আমল বেশী হবার দরুন যারা দোযখে যাবে, তাদের নেক আমল কম হলেও এর কোন 
পুরস্কার পাওয়ারই কি তাদের হক নেই ? তাদের মধ্যে যারা ঈমানদার, তারা দোযখে শাস্তি ভোগ 
করার পর এক সময় বেহেশতে যাবে | আর যাদের ঈমান নেই, তাদের কোন নেক আমল আল্লাহ 
কবুল করেন না। কারণ আল্লাহর সন্তুষ্টির নিয়্যত ছাড়া অন্য কোন আমলই পুরস্কারের যোগ্য AT | 
তাই বেঈমানের ভাল কাজের কোন পুরস্কার দেয়া হবে AT | 


www.pathagar.com 


























LFS Rad Fad Pad ad Pad Fad Fad Fad ba kal Fad Fal 


ভি 
ক 


পু 
bas bad 
mn) 


১। বিরাট দুর্ঘটনাটা (বিপজ্জনক ঘটনা) | 
২। সে বিরাট দুর্ঘটনাটা কী ? 


LLL At 
5 আর তুমি এ {abl সম্বন্ধে কী জান ? ০ de, Le el jul Les 


নিব 


t+ 


at 


4 bed Pod Pad 6 


Pad Pad 
জপ 


ৰ + 
mt 


sak 


2 


চিপ 6 ae 


f 
‘ 
৪-৫। যেদিন মানুষ বিক্ষিপ্ত (ছড়ানো) পোকার ০/০4/০৬৪ ter ০ 


ছু সু 
bad Fad Pad Fad 
Cam nnn mS 


bb 


y 


রঙিন পশমের মতো হয়ে যাবে। ১১৫৫০০৭০১৩১ 


af ae 


S ৬-৭। তারপর যার পাল্লা ভারী হবে”, সে মনের 25 peek 


Fad Pad Pad bad 
সপ 


সর লু লুল 
Fal fal Fala 


= 
a. 


i | ১০৪১, 


; 77775 95715 গা 


2 য়া কী, j el alley -\. 
2 04:15 EN 
ছু ১। মানে, নেকীর পাল্লা ভারী হবে। | 

Ba oe উন্মুন' মানে মা | তার মা হাবিয়া হবে মানে, মা যেমনি শিশুর আশ্রয় বা ঠিকানা, তেমনি হাবিয়া দোযখ তার ঠিকানা 


= 


bak ‘হাবিয়া’ মানে গভীর গর্ত । দোযখকে এজন্য ‘হাবিয়া’ বলা হয়েছে যে, তা খুব গভীর এবং তাতে উপর থেকে 


| 
Xa 


www.pathagar.com 


১১২ 


নাম £ পয়লা আয়াতের তাকাসুর শব্দ থেকেই এর নাম রাখা হয়েছে। 

নাযিলের সময় £ এ সূরাটি মাক্কী না মাদানী এ বিষয়ে মতভেদ আছে। তবে বিপুলসংখ্যক 
মুফাসসির সূরাটিকে wet যুগের বলেই মত প্রকাশ করেছেন। এর বিষয়বস্তু ও বাচনভঙ্গি থেকে 
সূরাটি মাক্ধী যুগের প্রথম দিকের বলেই মনে হয়। 

আলোচ্য বিষয় 8 দুনিয়া পাওয়ার ধান্দার পরিণাম | 


আলোচনার ধারা 8 (১) পয়লা দু'আয়াতে বলা হয়েছে যে, মানুষ জীবনের আসল উদ্দেশ্য 
ভুলে এবং আখিরাতের চিন্তা-ভাবনা বাদ দিয়ে দুনিয়ার লোভে এমনভাবে মত্ত থাকে যে, সারাটা 
জীবন দুনিয়ার ধান্দায়ই কেটে যায়। কিভাবে একে অপরকে ঠকিয়ে বা জোর-যুলুম করে 
পয়সাওয়ালা হওয়া যায় এরই প্রতিযোগিতায় মানুষ পাগল হয়ে খাটতে থাকে | দুনিয়ার মজা, 
বস্তুগত লাভ ও ক্ষমতার সুযোগ-সুবিধা পাওয়ার ব্যাপারে মানুষ একে অপর থেকে বেশী এগিয়ে 
যাবার উদ্দেশ্যে এতটা মশগুল হয়ে থাকে যে, তারা একথা ভুলেই যায় যে, একদিন তাদেরকে 
মরতে হবে । এ ধান্দায় থাকা অবস্থায়ই হঠাৎ একদিন মওত এসে তাদেরকে কবরে পৌছিয়ে 
দেয়। 

(2) ৩-৫ আয়াতে বলা হয়েছে যে, জগত ও জীবন সম্পর্কে একেবারেই ভুল ধারণায় পড়ে 
থাকার ফলে তোমাদের এ দশা হয়েছে। তোমাদের এ ধারণা কোন সঠিক ইলমের ভিত্তিতে 
রচিত নয় এবং তোমরা যে পথে চলছ, তা মোটেই ঠিক নয়। যদি তোমরা জানতে যে, মরণের 
পর এর কুফল কী হবে, তাহলে কখনো এভাবে চলতে পারতে না। রাসূল (সা.) তোমাদেরকে এ 
বিষয়ে যে জ্ঞান দান করেছেন, যদি তা তোমরা কবুল না কর, তাহলে মওতের পর শিগগিরই তা 
জানতে পারবে । কিন্তু তখন জেনে কী লাভ হবে? মওতের আগেই সে কথা কবুল করে নাও, যদি 
আখিরাতে বাচতে চাও। 

(৩) ৬ ও ৭ আয়াতে বলা হয়েছে যে, আজ তোমরা যে দোযখের কথা মোটেই বিশ্বাস 
করতে চাচ্ছ না, মওতের পর সে দোযখকে নিজের চোখে এমনভাবে দেখতে পাবে যে, তাকে 
অস্বীকার করার কোন উপায় থাকবে না। 

(8) শেষ আয়াতে বলা হয়েছে, দুনিয়ার যে সব নিয়ামাতে মজে থাকার ফলে আখিরাতকে 
এভাবে তোমরা ভুলে আছ, সে সব নিয়ামাত তোমাদেরকে পরীক্ষা করার জন্যই দেয়া হয়েছিল। 
তাই এ সবকে শুধু নিয়ামাত মনে করে আজ যে বিরাট ভুল করছ, তা মওতের পর টের পাবে। 
আখিরাতে যখন এসব নিয়ামাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে যে, কিভাবে এসব হাসিল 
করেছিলে এবং কিভাবে তা ব্যবহার করেছিলে, তখন বুঝতে পারবে যে, দুনিয়ার জীবনে কত বড় 
ভুল করে গিয়েছ। 


www.pathagar.com 


81 ১। একে অপর থেকে বেশি (পাওয়ার ধান্দা) 
তোমাদেরকে ভুলের মধ্যে ফেলে রেখেছে। 


প্র ২। এমন কি (দুনিয়া পাওয়ার এ চিন্তা-ধান্দা 
নিয়েই) তোমরা কবরে পৌছে A | 


৩। কক্ষনো নয়। শিগগিরই তোমরা জানতে ০১১০০ Gy SK 
পারবে।” 
boasts ৩ 


8 । আবার (শোন), কক্ষনো নয়। শিগগিরই ০০৬৮৭ ৪৬০১৫ ৮) 
তোমরা জানতে পারবে | 

৫। কক্ষনো নয়। যদি তোমরা বিশ্বাসযোগ্য | 0 ০৫৪11 ale pales 51 ১৫ 
ইলমের ভিত্তিতে (তোমাদের এ রি 
চালচলনের কুফল) জানতে পারতে, 
(তাহলে এভাবে চলতে পারতে না)। 


ae ae ia? 22,2 ‘we 
Oxi) ৮৮৯৯ 


PP ISTE 


vs, 


bed Pad Fad bad | 


rt 


Ix 


bad Fad bd Fad 


Pat Pat fat Fa Fad Pa Fad Fad bad fad Fat! 


E&Y | অবশ্যই তোমরা দোযখ দেখতে পাবে। 


প্র ৭। আবার (শোন), তোমরা তা এমনভাবে 
দেখবে, যা একীনে পরিণত হয়। 


Ev তারপর সেদিন (দুনিয়ার সব) নিয়ামাত 
হবে। 


| > | শিগগির অর্থ আখিরাতও হতে পারে, মৃত্যুও হতে পারে। কেননা, মরার পরই মানুষ বুঝতে পারবে যে, সারা! : 
জীবন যে সব কাজকর্মে সে মজে ছিল, তা তীর জন্য কতটুকু সৌভাগ্য আর কতটুকু দুর্ভাগ্যের কারণ হয়েছে। এ 





CCC Fa bad Pod Pad Fad 





nt) 


a 


EXPE PEA VERE WEA Pd FE BG BEA Vd FEB DEA Pd BEd PE BA KE BoA PE PE PE PEA BC PAPE PEA PEA EEA PE Dad Fd BEA PE BE PE BEd BEA BEA ELA PEPE Ed BE PEA PEACE BEd Pa FE BE PE Ba a bot | 


www.pathagar.com 


১১৪ 


EP UMA SL EE Db alta ado 
নাযিলের সময় £ এ সূরার নাযিলের সময় সম্পর্কে মতভেদ থাকলেও অধিকাংশের মতে 
সূরাটি ara যুগে অবতীর্ণ ৷ মানবী যুগের প্রথম দিকে সূরার যেসব বৈশিষ্ট্য রয়েছে, ত তা এ সূরায় 
স্পষ্ট । ছোট ছোট আয়াতে ইসলামের বুনিয়াদী শিক্ষাকে এমন আকর্ষণীয় ভাষায় Tal যুগের 
প্রথম দিকের সূরায় পেশ করা হয়েছে যে, একবার শুনলে আর ভুলবার উপায় নেই | সূরা আসর 
এ জাতীয় সূরার একটি ৷ 

আলোচ্য বিষয় 8 এ সূরাটি অতি সংক্ষেপে বিরাট বিষয় পেশ করার অতুলনীয় নমুনা | 
বাছাই করা কয়েকটি মাত্র শব্দে এক দুনিয়ার অর্থ ভরে দেয়া হয়েছে, যা বর্ণনা করতে হলে বিরাট 
বইও যথেষ্ট নয়। এতে পরিষ্কার ভাষায় জানিয়ে দেয়া হয়েছে মানুষের সফলতার পথ কোন্টি 
এবং বিফলতা ও ধ্বংসের পথই বা কোন্টি। 

আলোচনার ধারা 3 (১) ‘আসর’ শব্দটির অর্থ হলো সময়। সময়ের কসম করে এমন একটা 
মহা মূল্যবান কথা অতি অল্প কথায় বলা হয়েছে, যা গোটা মানব জাতির ইতিহাসকে তুলে 
ধরেছে । মানব জাতির অতীত ইতিহাস ও বর্তমান অবস্থা এ কথার উজ্জ্বল সাক্ষী যে, মানুষ 
হিসাবে তাদের জীবন সাধারণভাবে ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত । দীর্ঘ অতীতকাল এ কথারই সাক্ষ্য দিচ্ছে 
যে, মানুষের বিবেক-বুদ্ধি যে সব বিষয়কে সঠিক বলে অকপটে স্বীকার করে এসেছে বাস্তব 
জীবনে মানুষ এসব কথাকে পালন করে নি। যে সব মূল্যবান ও মূল্যবোধকে মানুষ হিসাবে সবাই 
সত্য ও পালনযোগ্য বলে মেনে নিতে বাধ্য, সে সবকেই তারা নানা কারণে অমান্য করে চলে। 
ভাল ও মন্দ, ঠিক ও বেঠিক, সত্য ও অসত্য, ন্যায় ও অন্যায় সম্পর্কে চিরকাল মানুষ যে সব 
ধারণা পোষণ করে এসেছে, এর কতটুকু মানুষ সত্যিকারভাবে তাদের জীবনে মেনে চলে? 

জ্ঞান, বুদ্ধি ও বিবেকের নিকট মানুষের এই পরাজয় কি মানুষ হিসাবে তাদের ব্যর্থতা নয়? 
যেসব কথাকে তারা কল্যাণকর বলে স্বীকার করেও তা পালন করতে ব্যর্থ হয়, তারা কি 
সত্যিকারভাবে ক্ষতিগ্রস্ত হয় নি? 

ব্যক্তিগতভাবে এবং জাতিগতভাবে মানুষের এ জাতীয় ব্যর্থতার ফলে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত 
হয়েছে এবং কত জাতি ধ্বংস হয়ে গিয়েছে মহাকালই এর সাক্ষী | এ সূরার পয়লা দুটো আয়াত 
এ কথাই ঘোষণা করেছে | 

(২) পরের আয়াতটিতে বলা হয়েছে যে, ব্যক্তিগত ও জাতীয় জীবনে মানুষের ব্যর্থতা ও. 
ক্ষতিগরস্ততা থেকে একমাত্র এসব লোকই রক্ষা পেয়েছে, যাদের মধ্যে চারটি গুণের সমাবেশ 
হয়েছে৷ তাদের সংখ্যা যুগে যুগে ও দেশে দেশে কম হতে পারে, কিন্তু তাদের সাফল্যকে কেউ 
অস্বীকার করতে পারে না। এ চারটি গুণের যে কোন একটির অভাব হলে মানব জীবনে প্রকৃত 
সফলতা সম্ভব নয়। 

(ক) পয়লা গুণ হলো ঈমান। এর শাব্দিক অর্থ বিশ্বাস । শুধু মুখে স্বীকার করলেই ঈমান 
পয়দা হয় না। মনে-প্রাণে স্বীকার করাকেই ঈমান বলে৷ আল্লাহ মনের খবর জানেন, তাই 
“তাসদীক বিল fear” বা দিল-দিয়ে মেনে নেয়াই হলো আল্লাহর নিকট ঈমানের সঠিক 
পরিচয় । “নিশ্চয়ই একমাত্র তারাই ঈমানদার, যারা আল্লাহ ও রাসূলের উপর ঈমান এনেছে এবং 
এরপর কোনরকম সন্দেহে পড়েনি 1” (সূরা হুজুরাত-১৫) 


www.pathagar.com 


১১৫ 


“তারাই প্রকৃত মুমিন নিশ্চয়ই যারা বলেছে যে, আল্লাহই আমাদের রব এবং এরপর এ 
কথার উপর মযবুত হয়ে টিকে রয়েছে।” (সূরা হা-মীম সাজদা-৩০) 

কুরআন পাকে যত কথা বলা হয়েছে, এ সবের প্রতি বিশ্বাস করাই ঈমানের দাবী | তবে 
প্রধানত তিনটি বিষয় বিশ্বাস করাই হলো ঈমানের মূলকথা | আর বাকী সবই এ তিনটিরই 
শাখা-প্রশাখা । এ তিনটি বিষয়, “তাওহীদ, রিসালাত ও আখিরাত” নামে পরিচিত | 

(খ) দ্বিতীয় গুণ হলো ‘আমলে সালিহ’ বা নেক আমল | কুরআনে যেখানেই নেক আমলের 
কথা আছে, সেখানেই পয়লা ঈমানের উল্লেখ রয়েছে | তাই আমলে সালিহ মানে হলো “ঈমানের 
তাকিদে আল্লাহ ও রাসূলের হিদায়াত অনুযায়ী কাজ করা ।” যে কাজের সাথে ঈমানের কোন 
সম্পর্ক নেই, যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় না এবং যে কাজ রাসূল (সা.)-এর 
হিদায়াত ও তরীকা অনুযায়ী করা হয় না, তা ভাল কাজ মনে হলেও আমলে সালিহ বলে গণ্য 
হবে না। বীজ ও গাছের যে সম্পর্ক ঈমানের সাথে আমলে সালিহের সেই সম্পর্ক। 

উপরের দুটো গুণ ব্যক্তিগতভাবে যাদের মধ্যে আছে, তাদের মধ্যে সংগঠনগতভাবে আরও 
দুটো গুণ থাকতে হবে- যদি তারা ব্যর্থতা ও ক্ষতিগ্রস্ততা থেকে বাচতে চায় । এ দুটো গুণের 
পয়লাটি হলো, একে অপরকে হকের দিকে ডাকতে থাকা | আর দ্বিতীয়টি হলো, একে অপরকে 
সবরের তাকিদ দেয়া । এ থেকে স্পষ্ট বুঝা গেল যে, এ দুটো কাজ ঈমানদারদের পক্ষে আলাদা 
আলাদাভাবে করা সম্ভব নয়। এর জন্য তাদেরকে জামায়াতবদ্ধ হতে হবে এবং সংঘবদ্ধভাবেই 
দুটো কাজ করতে হবে। 

(গ) চারটি গুণের তৃতীয় গুণটি হলো, একে অপরকে হকের উপদেশ দেয়া। হক শব্দটি 
বাতিলের বিপরীত অর্থবোধক | হকের এক অর্থ হলো, সত্য ও ন্যায়। আর এক অর্থ হলো, 
অধিকার । প্রথম অর্থ- আকিদা, বিশ্বাস ও দুনিয়ার কাজ-কর্মে যা সত্য, সঠিক, ইনসাফপূর্ণ, তাই 
হক। আর দ্বিতীয় অর্থ- আল্লাহ ও বান্দার যা প্রাপ্য ও অধিকার তাও হক। “তাওয়াসী বিল 
হক”-এর দাবী হলো, ঈমানদারদের এমন সজাগ থাকতে হবে যাতে সমাজে যখনই কোথাও 
হকের বিপরীত কিছু দেখা যাবে, তখনই নিজে এর বিরুদ্ধে দাড়াবে এবং একে অপরকে এর জন্য 
উদ্বুদ্ধ করবে | 

(ঘ) চতুর্থ গুণটি হলো, “তাওয়াসী বিস সাবর” বা একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ ও 
তাকিদ দেয়া। অর্থাৎ হককে সমাজে চালু রাখতে হলে বাতিলের সাথে বিরোধ ও সংঘর্ষ হবেই। 
তাই হকের উপর কায়েম থাকতে হলে এবং হকের পক্ষে সমর্থন দিতে গেলে বহু বাধা আসবে | 
অনেক কষ্টের সম্মুখীন হতে হবে এবং নানারকম ক্ষতির কারণ ঘটবে। এ অবস্থায়ও যাতে 
ঈমানদাররা তাদের কর্তব্যে অবহেলা না করে এবং বাধা-বিপত্তি দেখে পিছিয়ে না যায়, সেজন্য 
ধৈৰ্য্য তো ধারণ করবেই, একে অপরকে TAGS থাকার জন্য আহ্বানও জানাবে । একে অপরের 
সাহায্যে এগিয়ে আসবে এবং সবাইকে সাহস যোগাবে । 

বিপদ-আপদ ও বাধা-বিপত্তি দেখে বিরক্ত হয়ে ঘরে বসে থাকার নাম সবর নয়৷ মানুষ হক 
কথা শুনতে চায় না বলে এবং হকের পক্ষে কাজ করতে গেলে বাতিলপন্থীদের নিকট অপমানিত 
হতে হয় বলে “সবর ইখতিয়ার’ করে চুপ করে থাকা সবরের সম্পূর্ণ বিপরীত সবর মানে 
অধ্যবসায় | যত বাধাই আসুক, তার পরওয়া না করে হকের পক্ষে সব অবস্থায় কাজ করতে 
থাকাই হলো প্রকৃত সবর ৷ ধ্বংস ও ক্ষতিগ্রস্ততা থেকে বাচতে হলে ঈমান, আমলে সালিহ, 
তাওয়াসী বিল হক ও তাওয়াসী বিস সাবর-এ চারটি গুণ একসাথে থাকতে হবে | 


www.pathagar.com 


১১৬ 








pe ATR অনু am) tf at el lu m0 am Sm om mt on 0 Som on Gnd 0 0: 


Se ep Bee 


পু nr সস সপ সপ রি ০০০৯০ a NSE 
রা nen nS en mR en “ah nd a ae ৯২২৯ i ৮ 
nn ar a পাস] = ee HE ee 





















Pat 





Oo 


Pas 








cx 


mor, 
ba 





৬ 


x) 


যা সময়ের কসম % 


> 


YI 
| ১ 
sal 


“A 
০2 
A 
যে সময় এখন যাচ্ছে, 128 





৩ 
N 


LI 


O 


ইতিহাস সাক্ষী এব 


তা এমন সত্য ও খাটি কথা 






Fa Ba Fz Pad Be) 











রশ 
pal 





ae 


ik 





a 


যে কথা বলা হচ্ছে, 


be 





Fad 


চুসে 





এ 





থে 


1 


চন 
es 





চলিত সময়ও | সময়ের কসম অর্থ, 
র আয়াতে 


cx 











মে 
মলে! 


9 





oD 





=; 
ad 


a 





Axe 








সময় মানে গত সময় এব 
তাও সাক্ষ্য দিচ্ছে যে 


Od 





চৰ 











= 
A) 


cae 


কথার উপদেশ দিয়েছে এবং একে 


নেক আমল করেছে, একে অপরকে হক 
অপরকে সবর করার উপদেশ দিয়েছে। 
পরের 





্ 


1x 





A 


২। নিশ্চয়ই মানুষ বড় ক্ষতির মধ্যে রয়েছে। 
৩। এ সব লোক ছাড়া, যারা ঈমান এনেছে, 





=) 






রি 5 x) 
a ae a = an a Pog Catt at শি a a a State eee ees ae eee ean SISSIES 2০2 ১2০০ 


www.pathagar.com 


১১৭ 


সুরা আল-হুমাযাহ 


নাম ৪ পয়লা আয়াতের হুমাযাহ শব্দ দিয়ে এর নামকরণ করা হয়েছে। 

নাযিলের সময় £ সকল মুফাসসিরই একমত যে, এ সূরাটি মাক্বী যুগে নাযিল হয়েছে। ভাব 
ও ভাষা থেকে একথা স্পষ্ট যে, সূরাটি মাক্কী যুগের প্রথম দিকের সূরা । 

আলোচ্য বিষয় £ মূল আলোচ্য আখিরাত । সে সময়কার আরব সমাজের ধনী লোকদের বড় 
বড় কতক চারিত্রিক দোষ এবং আখিরাতে এর ভয়ানক পরিণাম। 

সূরা যিলযাল থেকে হুমাযাহ্‌ পর্যন্ত আলোচ্য বিষয় s যিলযাল, আদিয়াত, কারিআ, 
তাকাসুর, আসর ও হুমাযাহ্‌- এ ছয়টি সূরা পরপর এমনভাবে সাজানো আছে যে, এদের একটির 
আলোচ্য বিষয়ের সাথে পরবর্তী সূরার আলোচ্য বিষয় মিলে একই মূল বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা 
মনে হয়। আল্লাহ পাক এ কয়টি সূরায় দুনিয়ার জীবনের সাথে আখিরাতের ঘনিষ্ঠ সম্পর্কের 
বিষয়টিকে ৬টি কিস্তিতে ধাপে ধাপে এমন সুন্দর করে বুঝিয়েছেন যে, সবটুকু মিলে একটা পূর্ণাঙ্গ 
আলোচনায় পরিণত হয়েছে । একই সূরায় এ সবটুকু কথা বুঝালে মন-মগযে এত ভালভাবে 
কথাগুলো বসে যেতে পারতো না। 

সূরা যিলযালে বলা হয়েছে যে, আখিরাতে প্রত্যেক মানুষের গোটা আমলনামা তার সামনে 
রেখে দেয়া হবে। অণু পরিমাণ আমলও বাদ দেয়া হবে না। ভাল হোক আর মন্দ হোক তার 
সকল আমলই সেখানে হাযির করা হবে। 

সূরা আদিয়াতে বলা হয়েছে, মানুষকে যত কিছু নিয়ামাত ব্যবহার করতে দেয়া হয়েছে, সে 
সবের হিসাব আখিরাতে নেয়া হবে এবং সেখানে শুধু আমলের হিসাবই নয়, কোন্‌ আমল কী 
নিয়তে করা হয়েছে, তাও সেখানে প্রকাশ করা হবে। 

সূরা কারিআতে কিয়ামাতের চিত্র তুলে ধরে মানুষকে সতর্ক করা হয়েছে যে, আদালতে 
আখিরাতে মানুষের কিসমাতের ফায়সালা এর উপর নির্ভর করবে যে, কার আমলের পাল্লা ভারী 
আর কার পাল্লা হালকা | নেকী ও বদী ওজন করে পুরস্কার ও শাস্তির ফায়সালা দেয়া হবে। 

সূরা তাকাসুরে বলা হয়েছে যে, মানুষ এ বস্তুগত জগতের আরাম-আয়েশে মত্ত হয়ে 
দোযখকে যতই ভুলে থাকুক, মওতের পর সে নিজের চোখে তার শাস্তির আয়োজন দেখতে 
পাবে। তখন দুনিয়ার প্রতিটি নিয়ামাত সে কিভাবে হাসিল করেছে আর কিভাবে তা ব্যবহার 
করেছে সবই তাকে তন্নতন্ন করে জিজ্ঞেস করা হবে। 

সূরা আসরে একেবারে পরিষ্কার করে জানিয়ে দেয়া হয়েছে যে, মানব জাতির ইতিহাস এ 
কথা প্রমাণ করে যে, ঈমান ও নেক আমল এবং এর ভিত্তিতে সমাজকে গঠন করার চেষ্টা ছাড়া 
মানব জীবন একেবারেই ব্যর্থ ও বিফল। তাওহীদ, রিসালাত ও আখিরাতের ভিত্তি ছাড়া যারা 
জীবনে সফলতা চায়, তারা শেষ পর্যন্ত দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হতে বাধ্য । আর মানব জীবন 
যেহেতু দুনিয়ায়ই সীমাবদ্ধ নয়, সেহেতু তাদের ব্যর্থতা ও ক্ষতিগ্রস্ততা আখিরাতে আরও ভয়ানক 
হবে। 


www.pathagar.com 


১১৮ 


এর পরই সূরা হুমাযাহতে সমাজের নেতা ও ধনী লোকদের স্বার্থপরতা ও পরনিন্দা 
মাল-দৌলতের লোভ এবং ধন-সম্পদকে সফলতার মাপকাঠি মনে করাকে তাদের ধ্বংসের কারণ 
বলা হয়েছে। দুনিয়ার জীবনটাকেই যারা সবকিছু মনে করে, তাদের চরিত্র এমন হওয়াই 
স্বাভাবিক, কিন্তু এর পরিণাম যে কত মর্মান্তিক, তার করুণ চিত্র সুরার শেষাংশে তুলে ধরা 
হয়েছে। সূরা কারিআতে শুধু জলন্ত আগুনের উল্লেখ করা হয়েছে। এ সূরায় বলা হয়েছে যে, সে 
আগুনের এমন ক্ষমতা যে, মানুষকে টুকরা টুকরা করে দিতে পারে । সে আগুন শুধু শরীরকে 
পুড়িয়েই ক্ষান্ত হয় না, দিলকে পর্যন্ত জ্বালিয়ে ছাড়ে । এ আগুন থেকে বের হবার কোন উপায় 
থাকবে AT | ঢাকনা দিয়ে আটক রাখা অবস্থায় আগুনের মধ্যেই ঘেরাও হয়ে থাকতে হবে i সূরা 
আ'লাতে বলা হয়েছে যে, দোযখের এত কঠিন শাস্তি সত্তেও তারা মরবে না | মরলে তো আযাব 
থেকে বেঁচে যেতো । কিন্তু এ অবস্থায় বেঁচে থাকাটাকে বাঁচাও বলা যায় না। তাই বলা হয়েছে 
যে, তারা মরবেও না, বাচবেও না। 

বিশেষ শিক্ষা 

এ সূরার পয়লা তিনটি আয়াতে মানুষের এমন কয়েকটা দুর্বলতার কথা বলা হয়েছে, যা প্রায় 
সব লোকের মধ্যেই দেখা ATA | 

(১) মানুষ নিজের দোষ খুব কমই দেখতে চায়। নিজের বড় বড় দোষকেও ঢেকে রাখতে 
সবাই ব্যস্ত । এমনকি নিজের বিবেককে শান্ত করার জন্য দোষগুলোর পক্ষেও যুক্তি দেখায় | কিন্তু 
মানুষ অন্যের সামান্য দোষ দেখলেও তা ফুলিয়ে-ফাপিয়ে প্রকাশ করতে খুব মজা পায়। এটাকেই 
গীবত বলে। বেশী বেশী গীবত করাকেই “হুমাযাহ্‌* বলা হয়। 

(2) অপরের দোষ চর্চা করতে গিয়ে মানুষ শুধু নিন্দা করেই ক্ষান্ত হয় না। গীবতের এক 
পর্যায়ে গিয়ে ঠা্টা-বিদ্বপ করে ও ধিক্কার দিয়ে অন্যকে হেয় করে সে তৃপ্তি বোধ করে | এটাকেই 
'লুমাযাহ্‌* বলা হয়। 

(৩) টাকা-পয়সা কামাই করা অবশ্যই মানুষের দরকার | জীবন কাটাবার জন্য ধন-দৌলত 
নিশ্চয়ই দরকারী জিনিস। কিন্তু টাকা-পয়সার সাথে মানুষ সাধারণত যে মহব্বত প্রকাশ করে, 
তা অর্থহীন | সে টাকা-পয়সা গুনে গুনেই যেন মজা পায়। অনেক সময় নিজের জরুরী কাজেও 
পয়সা খরচ করে Al | টাকার অংক বড় করে জমিয়ে রাখার মধ্যেই সে আরাম বোধ করে । মনে 
হয় যেন টাকা-পয়সা জমা করাটাই তার জীবনের বড় উদ্দেশ্য | 

(8) মানুষ ভুলে যায় যে, একদিন এ সব মাল ছেড়ে খালি হাতে চলে যেতে হবে । এ মাল 
যে স্থায়ী নয় এবং চিরদিন এ মাল যে তার সাথে থাকবে না, সে সহজ হিসাবটাও সে ভুলে যায় । 
মালের মহব্বত তাকে এমন পাগল ও অবুঝ বানিয়ে ছাড়ে যে, সে দুনিয়াতে তো মাল ভোগ না 
করে জমা করেই রাখে, আখিরাতেও এ মালের কারণেই তাকে আযাব ভোগ করতে হবে | 

মানুষের এসব দোষ দূর করার একমাত্র উপায়ই হলো আখিরাতের প্রতি খাটি বিশ্বাস। 


www.pathagar.com 


১৯৯ 


Hoa তি শিশির তি সস পিন শি aaa a নিন 





















































৮8৮৮188878৮, 


Ix 


১। ধ্বংস এমন প্রতিটি লোকের জন্য, যে 
(সামনা-সামনি) ধিক্কার দেয় ও (পেছনে) 
নিন্দা করে বেড়ায় | 

S21 যে মাল জমা করেছে ও গুনে গুনে 


aS 


x 


BS ৩। সে মনে করে যে, তার মাল সব সময় তার 


৮ 


MIR 


ৰ 


করে। 
৫। সেই টুকরা টুকরা করার জায়গাটি সম্পর্কে 


SS 


৮ 


টব Fa 


on 
=) 1 
i ন 
ix) af 
ee 14 
Ux) om 
is x 


m 


রর ৮। নিশ্চয়ই (এ আগুনকে) তাদের উপর ঢাকনা i 


| Pas Pad Pad bad Pad Pad bad Pas Pad Pad Pad Fal bad bad Pd | PAS! 


Bs ১। এ কথার আরও একটা অর্থ হতে পারে। সে মনে করে যে, তার ধন-রত্ন তাকে চিরদিন বাঁচিয়ে রাখতে পারবে । £ 
i তার মনে কখনও একথা আসে না যে, তাকে একদিন এসব ফেলে দুনিয়া থেকে খালি হাতে চলে যেতে হবে। £&ুঁ 


on 
২। এর কয়েক রকম অর্থ হতে পারে £ zt 
A ক. দোযখের দরজা বন্ধ করে উঁচু উঁচু খুঁটি গেড়ে দেয়া হবে যাতে দরজা না খোলে। a 
গল. খ. এসব অপরাধী উচু উচু খুঁটিতে বাধা অবস্থায় দোযখের আযাব ভোগ করতে থাকবে | nt 
%  গ. দোযখের আগুনের শিখা উচু উচু খুঁটির মতো লম্বা হয়ে উপরে উঠতে থাকবে। টু 


১২০ 


সূরা আল-ফীল 


নাম $ পয়লা আয়াতে ‘ফীল’ শব্দ থেকেই এ নাম রাখা হয়েছে। 

নাযিলের সময় $ সবার মতে সূরাটি weal যুগের । এর এঁতিহাসিক পটভূমির দিকে খেয়াল, 
করলে মনে হয় যে, Wet যুগের প্রথম দিকেই সূরাটি নাযিল হয়েছে। | 

এতিহাসিক পটভূমি $ সউদী আরব ও ইয়ামান লোহিত সাগরের পূর্বদিকে এবং এ সাগরের 
পশ্চিম দিকে আফ্রিকা মহাদেশ অবস্থিত | সউদী আরবের দক্ষিণ অংশে ইয়ামান এবং ইয়ামানের 
বরাবর লোহিত সাগরের অপর পারে আফ্রিকার এ বিখ্যাত দেশটি অবস্থিত, যেখানে বাদশাহ 
নাজ্জাশীর শাসনকালে রাসূল (সা.)-এর সাহাবাগণ মাক্কাবাসীদের অত্যাচারের ফলে আশ্রয় 
নিয়েছিলেন | সেকালে এ দেশটির নাম ছিল হাবশা। বর্তমান ইরিক্রিয়া ও ইথিওপিয়া নামে সে 
দেশটি পরিচিত | আমাদের এ আলোচনায় সে দেশটিকে হাবশা নামেই উল্লেখ করব। 


৫২৫ খ্রিষ্টাব্দে হাবশার খ্রিষ্টান শাসকরা ইয়ামান দখল করে নেয়। ১০-১২ বছর পর 
আবরাহা ইয়ামানের গভর্নর হয়। ধীরে ধীর আবরাহা সেখানে স্বাধীন বাদশাহ হয়ে বসে। 
আবরাহা গোটা আরবে ঈসায়ী ধর্ম প্রচার করার সাথে সাথে আরব ব্যবসায়ীদের হাত থেকে 
আন্তর্জাতিক বাণিজ্য দখল করার চেষ্টা করে | আরবের পূর্বদিকে ভারত, চীন ও ইন্দোনেশিয়ার 
সাথে এবং পশ্চিমে আফ্রিকা ও ইউরোপের সাথে যে ব্যবসা চলতো, তা আরবদের মধ্যেই চালু 
ছিল। 

আরবদের ধর্মীয় অবস্থা তখন যত বিকৃতই থাকুক, চার হাজার বছর পূর্ব থেকেই [ইবরাহীম 
(আ.)-এর সময় থেকেই] মাক্কার কাবাঘর সমস্ত আরববাসীর নিকট সম্মানের স্থান বলে গণ্য 
ছিল। এ কাবাঘর যিয়ারতের জন্য রজব, যিলকৃাদ, যিলহাজ্জ ও মুহাররম মাসে সারা আরবে 
মারামারি-কাটাকাটি বন্ধ থাকতো । এঁ আন্তর্জাতিক বাণিজ্য এ সময় বিনা বাধায় চলতো | আর 
কাবাঘরের হিফাযাতকারী হিসাবে কুরাইশ বংশের লোকেরা সারা বছরই বিনা বাধায় ব্যবসা 
করতো | গোত্রে গোত্রে যত মারামারি ও লুটতরাজই চলুক, কুরাইশদেরকে কাবাঘরের খাতিরে 
সবাই সম্মান করতো বলে তাদের ব্যবসায় কোন অসুবিধা হতো না। 

আবরাহা এ গোটা ব্যবসা আরবদের হাত থেকে কেড়ে নেবার চেষ্টা করতে গিয়ে বুঝতে 
পারল যে, Weald কাবাঘরের মর্যাদার সাথে এর এমন ঘনিষ্ঠ সম্পর্ক যে, এর মতো সম্মান 
পাওয়ার যোগ্য কোন ধর্মীয় কেন্দ্র ইয়ামানে কায়েম করতে না পারলে ঈসায়ী ধর্ম প্রচার ও এ 
ব্যবসা দখল করার কোন আশাই পূরণ হতে পারে না। তাই ইয়ামানের রাজধানী সানাআতে এক 
বিরাট গির্জা তৈরি করে কাবার পরিবর্তে এঁ গির্জা যিয়ারত করার জন্য গোটা আরবে ঘোষণা 
দেয়া হলো। 

আরবরা ক্ষিপ্ত হয়ে এ গির্জায় আগুন লাগিয়ে দিল এবং অপমান করার উদ্দেশ্যে রাতের বেলা 
গোপনে সেখানে পায়খানা করে দিলো | কোন কোন এঁতিহাসিকের মতে, আবরাহা ষড়যন্ত্র করে 
নিজের লোক দিয়েই এসব করিয়েছে, যাতে কাবাঘর আক্রমণ করার জন্য অজুহাত পেয়ে যায়। 
আবরাহা স্পষ্টই বুঝতে পেরেছিল যে, মান্ধার কাবাঘর কায়েম থাকতে তার তৈরি গির্জা মানুষকে 


www.pathagar.com 


১২১ 


55955058558 
$ I 

৫৭০ সালে তেরটি হাতিসহ ষাট হাজার হাবশী সৈন্যের এক বিরাট বাহিনী নিয়ে আবরাহা 
মাক্কার দিকে রওয়ানা হলো । পথে কোন কোন আরব গোত্র বাধা দেবার চেষ্টা করে ব্যর্থ হয়। 
সরদারের কাছে লোক পাঠালো । দূত গিয়ে বলল যে, বাদশাহ মাক্কাবাসীকে আক্রমণ করার জন্য 
আসেন নি। কাবাঘর ভেঙ্গে দেয়া ছাড়া তার আর কোন উদ্দেশ্য নেই ৷ এ বিষয়ে সরদারদের 
সাথে বাদশাহ কথা বলতে চান। 


রাসূল (সা.)-এর দাদা আবদুল মুত্তালিবই সবচেয়ে বড় সরদার ছিলেন। তিনি দূতের সাথে 
আবরাহার কাছে গেলেন। তার চেহারা ও ব্যক্তিত্ব এমন আকর্ষণীয় ছিল যে, আবরাহা তাকে 
দেখেই নিজের আসন থেকে উঠে সম্মানের সাথে তাকে নিয়ে আলোচনায় বসলো । আবদুল 
মুত্তালিব বললেন যে, আপনার কোন কিছুর দরকার থাকলে আমাদেরকে জানালেই হতো, 
আপনার নিজের এতদূর আসার কী দরকার ছিল? আবরাহা বলল, আমি শুনেছি কাবাঘর নাকি 
শান্তির ঘর। আমি এ শান্তিকে খতম করতে এসেছি । আবদুল মুত্তালিব বললেন যে, এটা 
আল্লাহর ঘর । আজ পর্যন্ত আল্লাহ কোন লোককে এ ঘর দখল করতে দেন নি। আবরাহা বলল, 
আমি এ ঘর না ভেঙ্গে ফিরে যাব না। আবদুল মুত্তালিব বললেন, আপনি যা চান আমাদের কাছে 
থেকে নিয়ে ফিরে যান। কিন্তু আবরাহা এ কথা মানতে AMA হলো না এবং মাক্কা আক্রমণ করার 
জন্য তৈরি হয়ে গেল। 

কোন কোন রিওয়ায়াতে আছে যে, আবরাহার সেনাবাহিনী যেখানে অবস্থান করছিল, সেখানে 
তারা মাক্কাবাসীদের উট, গরু-ছাগল ইত্যাদি পালিত পশু দখল করে নিয়েছিল। এর মধ্যে 
আবদুল মুত্তালিবের ২০০ উট ছিল | আবরাহার সাথে আলোচনার সময় আবদুল মুত্তালিব যখন 
তার উট ফেরত চাইলেন, তখন আবরাহা বলল, “আপনি কাবাঘরের খাদিম, আর আমি এসেছি 
সে ঘর ধ্বংস করতে । এ ব্যাপারে আপনাকে পেরেশান মনে হলো A | অথচ আপনার উটের জন্য 
এত ব্যস্ত হলেন?” এর জওয়াবে আবদুল মুত্তালিব বললেন, “এ ঘরের যিনি মালিক, তিনি তার 
হিফাযাত করবেন। আমি এ ঘরের মালিক নই। আমি যেসব উটের মালিক, তা আমার 
হিফাযাতে দিয়ে দিন।” তখন আবরাহা তার উটগুলো ফিরিয়ে দিল। আবদুল মুত্তালিব মাক্কায় 
ফিরে এসে মাক্কাবাসীকে বিবি-বাচ্চা নিয়ে পাহাড়ের উপর আশ্রয় নিবার পরামর্শ দিলেন এবং 
কতক কুরাইশ সরদারকে নিয়ে কাবাঘরের দরজার কড়া ধরে আল্লাহর কাছে ধরণা দিলেন, যাতে 
আল্লাহ তার ঘরকে হিফাযাত করেন । এ বিপদের সময় কোন সরদারই কাবায় রাখা ৩৬০টি 
মূর্তির কাছে ধরণা দেন নি। একমাত্র আল্লাহর কাছেই সবাই দোয়া করলেন। দোয়ায় কিরূপ 
লেখা আছে। 

আবরাহা যখন মাক্কার দিকে এগিয়ে আসতে চাইল, তখন তার নিজস্ব হাতি ‘মাহমুদ’ হঠাৎ 
বসে পড়লো এবং মাহুত তাকে যখম করা সত্ত্বেও মাক্কার দিকে এক কদমও এগুতে রাযী হলো 
না। অন্যদিকে যেতে বললে সে দৌড়ে যায়, কিন্তু মার্কার দিকে নিতে চাইলেই বসে যায়। এ 
সময় হঠাৎ বিরাট একদল পাখি ঠোটে ও পায়ে করে কংকর নিয়ে এসে আবরাহার হাবশা 


www.pathagar.com 


১২২ 


সেনাবাহিনীর উপর বৃষ্টির মতো ফেলতে লাগলো | যার উপরই এ পাথর পড়তো, তার শরীর 
গলে যেতো, গায়ের গোশত খুলে খুলে পড়তো এবং রক্ত পানির মতো বয়ে যেতো | আবরাহাও 
এভাবেই মরে গেল। ৬০ হাজারের গোটা বাহিনী পালাতে থাকলো ও পথে পথে মরতে মরতে 
শেষ হয়ে গেল। 

এভাবে আবরাহা ধ্বংস হয়ে যাবার পর ইয়ামানে হাবশার রাজত্বও খতম হয়ে গেলে এবং 
হাবশার বিরুদ্ধে ইয়ামান বিদ্রোহ করে তাদের আযাদী ফিরে পেল। মাক্কা থেকে আরাফাত যাবার 
পথে মিনা ও মুযদালিফার মাঝামাঝি যে জায়গাটি মুহাস্সির নামে পরিচিত, সেখানেই 
আবরাহার সেনাবাহিনীর উপর ঝাঁকে ঝাকে আবাবিল পাখি এসে কংকর বৃষ্টি বর্ষণ করে। রাসূল 
(সা.) আরাফাত যাতায়াত করার সময় এ জায়গাটিকে আল্লাহর গযবের স্থান মনে করতেন এবং 
তাড়াতাড়ি এ জায়গাটি পার হয়ে চলে যেতেন। এখানে কোন সময় অবস্থান করতেন না। 
হাজ্জের সময় আরাফাত থেকে ফিরে আসবার সময় মুযদালিফায় হাজী সাহেবগণকে খোলা 
আকাশের নীচে রাত কাটাতে হয়। তখন সবাই সাবধান থাকেন যেন ভুলে মুহাস্সির নামক এ 
স্থানটিতে অবস্থান করতে না হয়। 

আবরাহার হাবশী বাহিনী সারা আরবে “আসহাবুল ফীল’ বা হাতিওয়ালা বাহিনী নামেই 
পরিচিত হয় এবং যে বছর এ ঘটনা ঘটে, সে বছরকে ‘আমুল ফীল' বা হাতির বছর বলা হয়। 
এটা এত বড় ঘটনা যে ঘরে ঘরে এর ব্যাপক চর্চা হয় এবং কবিরাও এ বিষয়ে বহু কবিতা রচনা 
করে | এ ঘটনা মুহাররম মাসে ঘটে, আর রাসূল (সা.) রবিউল আউয়ালে পয়দা হন। অধিকাংশ 
এতিহাসিকের মতে, আবরাহার ঘটনার পঞ্চাশ দিন পর তিনি জন্মগ্রহণ করেন। 

আলোচনার ধারা £ আবারাহার হাতীওয়ালা বাহিনীকে ধ্বংস করার ঘটনাকে সামান্য 
কয়েকটি কথায় এ সূরাটিতে পেশ করা হয়েছে। ASA সবাই এ বিষয়ে ভাল করেই জানতো 
বলে সামান্য ইংগিত দেয়াই যথেষ্ট ছিল। এ সূরাটি নাযিল হবার মাত্র ৪০-৪২ বছর আগে 
আবরাহার বাহিনীকে সামান্য পাখির দ্বারা যেভাবে ধ্বংস করা হয়েছে, তা যে একমাত্র আল্লাহর 
অসীম কুদরাতেই হয়েছে এ কথা গোটা আরববাসী মনে-প্রাণে বিশ্বাস করতো | ইতিহাসে এ 
কথাও স্বীকৃত যে, কুরাইশ সরদাররা কাবাঘরের হিফাযাতের জন্য কাতরভাবে একমাত্র 
আল্লাহরই কাছে দোয়া করেছিলেন | আর আল্লাহর কুদরাতের চাক্ষুষ প্রমাণ পেয়ে কুরাইশরা এত 
অভিভূত হয়েছিল যে, এরপর দশ বছর তারা মূর্তিপূজা করে নি। 

এ সূরাতে আল্লাহর কুদরাতের এঁ বাস্তব প্রমাণের ইংগিত দিয়ে বিশেষভাবে কুরাইশদেরকে 
এবং সাধারণভাবে সব আরববাসীকে বুঝানো হয়েছে যে, মুহাম্মদ (সা.) তাদেরকে এ শক্তিমান 
আল্লাহর দাসত্ব করারই দাওয়াত দিচ্ছেন, যিনি সামান্য পাখির মাধ্যমে কাবাঘরের দুশমনকে 
ধ্বংস করেছেন। মূর্তিপূজা ত্যাগ করে এক আল্লাহর ইবাদাত করার দাওয়াত যে রাসূল (সা.) 
দিচ্ছেন, তার বিরুদ্ধে যারা আজ দুশমনী করছে, তাদের ভালভাবে চিন্তা করা উচিত যে, এ 
আল্লাহর গযব তাদের উপরও পড়তে পারে এবং যিনি বাদশাহ আবরাহার আক্রমণ থেকে 
সক্ষম | 


www.pathagar.com 


১. তুমি fe দেখনি, তোমার রব 
হাতিওয়ালাদের সাথে কী (ব্যবহার) 
করেছেন? 


AP oA 


২. তিনি কি তাদের চালাকি বানচাল করে 
দেননি? 


: ৩-৪. আর তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে 
i পাখি পাঠালেন যারা তাদের উপর পাকা 
মাটির তৈরি পাথর ফেলছিল। 


Ave Ae eee ra 


৫. ফলে তাদেরকে (পশুর) চিবানো ভূসির১ J Us ৮৮০,৫4৯৪- 
মতো করে দিলেন। O, ss 


Hd 1 এটা এ ঘটনার কথা, যা রাসূল(সো.)-এর জন্মের মাত্র ৫০ দিন আগে ঘটেছিল। ইয়ামানের খ্রিষ্টান বাদশাহ আবরাহা ই 
HD হাযার সৈন্যের বাহিনী নিয়ে কাবা ঘর ভেঙ্গে দেবার উদ্দেশ্যে মাক্কা আক্রমণ করে | এ বাহিনীর সাথে কতক F 
হাতিও ছিল। যখন এরা মুযদালিফা ও মিনার মাঝামাঝি জায়গায় পৌঁছলো, তখন লোহিত সাগরের দিক থেকে F 
দলে দলে এক প্রকার পাখি ঠোটে ও পায়ে পাথরের টুকরা নিয়ে এসে আবরাহার বাহিনীর উপর বৃষ্টির মতো ছু 
ফেলতে লাগলো যার উপর এ কংকর পড়লো, তারই গায়ের মাংস গলে গলে পড়তে থাকলো | এভাবে সে হুঁ 


বাহিনী ধ্বংস হয়ে গেলো। 


চোখের সামনে এ ঘটনা ঘটেছে। সমস্ত আরববাসী এ কথা স্বীকার করতো যে, একমাত্র আল্লাহর কুদরাতেই এ 


বাহিনী ধ্বংস হয়েছিল৷ 


www.pathagar.com 


ee 
0 
ol 
ok 
or 
ৰ + 
+ 
on 
vs 
of 
“ 
or 
ah 
oF 
of 
oh 
i 
of 
a 
ch 
0 
of 
+ 
oN 
0 
0 
ch 
+ 
+ 
+ 
0 
al 
+ 
+ 
0 
+ 
of 
wh 
+ 
4 
a 
ৰ + 
+ 
on 
+ 





১২৪ 


সূরা কুরাইশ 


নাম ঃ পয়লা আয়াতের কুরাইশ শব্দই এ সূরার নাম | 

নাযিলের সময় ঃ কেউ কেউ এ সূরাকে মাদানী যুগের বলেছেন। কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠ 
মুফাসসিরগণ এ সূরাটিকে মাক্ী যুগের বলেই একমত্য প্রকাশ করেছেন। তৃতীয় আয়াতের “এই 
ঘরের রব” কথাটি দ্বারা স্পষ্ট বুঝা যায় যে, এ সূরাটি wel যুগের । এই ঘর বলতে যে 
কাবাঘরই বুঝায় এ বিষয়ে সবাই একমত | তাই মাদানী যুগে মাক্কার ঘরকে এই ঘর বলা 
কিছুতেই মানানসই হতে পারে না। 

এঁতিহাসিক পটভূমি s কুরাইশ বংশের লোকেরা তাদের পূর্বপুরুষ কুসাই বিন কিলাবের পূর্ব 
পর্যন্ত আরবে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। কুসাই-এর চেষ্টায় এরা মাক্কায় কেন্দ্রীভূত হয় এবং আল্লাহর 
ঘরের খাদিমের দায়িত্ব পায়। তারই নেতৃত্বে মাক্কা শহরভিত্তিক একটা রাষ্ট্র গড়ে উঠে। হাজ্জের 
সময় সমস্ত আরব থেকে আগত হাজীদের সন্তোষজনক খিদমাতের মাধ্যমে কুরাইশদের মর্যাদা ও 
প্রভাব বেড়ে যায়। 

কুসাই-এর ছেলে আবদে মানাফ পিতার জীবিতকালেই আরববাসীদের নিকট সুনাম অর্জন 
করে | আবদে মানাফের চার ছেলের মধ্যে হাশিম বড় ছিল। রাসূল (সা.)-এর দাদা আবদুল 
মুত্তালিব হাশিমেরই ছেলে | গোটা আরবে কুরাইশ বংশের প্রভাব-প্রতিপত্তি ও সুনাম-সুখ্যাতির 
ফলে হাশিমই সর্বপ্রথম আন্তর্জাতিক বাণিজ্যের দিকে মনোযোগ দেয় | সুরা ফীলের এঁতিহাসিক 
পটভূমিতে বলা হয়েছে যে, আরবের পূর্ব ও পশ্চিম দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য চালু 
ছিল। কিন্তু এ ব্যবসা তখন ইরানীদের হাতে ছিল। ইরানীরা একদিকে পারস্য উপসাগর দিয়ে 
দক্ষিণ আরবের মাধ্যমে পূর্বদিকের দেশগুলোর সাথে এবং অপরদিকে দক্ষিণ আরব থেকে 
লোহিত সাগরের উপকূল ধরে মিসর ও সিরিয়ার সাথে এ ব্যবসা চালু করেছিল | যদিও আরবদের 
সহযোগিতা ছাড়া এ ব্যবসা চলতে পারতো না, তবু এ ব্যবসার আসল লাভ ইরানীরাই ভোগ 
করতো। 

কুরাইশ নেতা হাশিম সারা আরবে তাদের সুনাম ও প্রভাবকে কাজে লাগিয়ে এ বাণিজ্যে 
আরবদের প্রাধান্য হাসিলের উদ্যোগ নেয় । হাজ্জের সময় কুরাইশদের উদার ব্যবহার ও আশাতীত 
খিদমাতে আরবের সব গোত্রের লোকই তাদের কাছে কৃতজ্ঞ থাকায় কুরাইশদের বাণিজ্যিক 
কাফিলাকে কেউ লুট করতো না। এমনকি তাদের কাছে কোন গোত্রই কোনরকম ট্যাক্স দাবী 
করতো না। এ ব্যবসার সুযোগে মাক্কা শহর আরবের আভ্যন্তরীণ বাণিজ্যের কেন্দ্রে পরিণত 
হলো। 

হাশিম ও তার ভাই আবদে শামস, মুত্তালিব ও নাওফেল মিলে সিরিয়া, ইরাক, ইরান, 
ইয়ামান ও হাবশার শাসকদের কাছ থেকে সরকারীভাবে এ আন্তর্জাতিক বাণিজ্যের অনুমতি 


www.pathagar.com 


১২৫ 


হাসিল করে নেয়। এ ব্যবসা এতটা উন্নতি লাভ করে যে, এরা চার ভাই আরবে “ব্যবসায়ী 
গোষ্ঠী’ হিসাবে খ্যাতি লাভ করে। এ বাণিজ্য উপলক্ষে আরবের সমস্ত গোত্রের সাথে কুরাইশদের 
গভীর সম্পর্ক এবং চারপাশের রাষ্ট্রগুলোর সাথে আরবের ঘনিষ্ঠ পরিচয় হবার কারণে কুরাইশ 
নেতাগণ “আসহাবুল ঈলাফ” বা “বন্ধুত্ব ও পরিচয়ের ধারক ও বাহক” হিসাবে স্বীকৃত হয় । এই 
‘ঈলাফ’ শব্দটি দিয়েই সূরা কুরাইশ শুরু হয়েছে। 

কুরাইশদের এ মর্যাদার ফলে সারা আরবে তাদের নেতৃত্ব স্বাভাবিকভাবেই মেনে নেয়া 
হতো | ধন-দৌলতের দিক দিয়েও তারা আরবের সেরা গোত্রে পরিণত হয়। মাক্কা শহর আরবের 
সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্রের মর্যাদা পায়। আন্তর্জাতিক পরিচিতির দরুন কুরাইশরা ইরাক 
থেকে উন্নত মানের আরবি অক্ষর লেখার শিক্ষা পায় এবং সে অক্ষরেই কুরআন মজীদ লিখিত 
হয়। লেখা-পড়ার চর্চা কুরাইশদের মধ্যে যে পরিমাণে ছিল, এতটা আর কোন গোত্রে ছিল না। 
এসব কারণেই রাসূল (সো.) বলেছিলেন, “কুরাইশই জনগণের নেতা” | 

এ অবস্থায় যদি বাদশাহ আবরাহার হাবশী বাহিনী কাবাঘর ধ্বংস করতে পারতো, তাহলে 
কুরাইশদের সব কিছুই খতম হয়ে যেতো আল্লাহর ঘর হিসাবে কাবার মর্যাদা শেষ হয়ে যেতো, 
কাবার খাদিম হিসাবে কুরাইশদের সম্মানও খতম হতো । মাক্কা আর ব্যবসা কেন্দ্র হিসাবে গণ্য 
হতো না এবং আন্তর্জাতিক বাণিজ্য আরবদের হাত থেকে হাবশীদের হাতে চলে যেতো | 
হিসাবে সারা আরবে আগের চেয়েও বেশী সম্মানিত বলে গণ্য হলো এবং সাথে সাথে কুরাইশদের 
নেতৃত্ব আরও WATS হলো | সবার মনেই এ বিশ্বাস দৃঢ় হলো যে, কুরাইশদের উপর আল্লাহর 
খাস মেহেরবানী আছে। 

আলোচনার ধারা s উপরিউক্ত পটভূমিকে সামনে রাখা হলে সূরা কুরাইশের মর্মকথা বুঝতে 
কোন রকম বেগ পেতে হয় না। শীত, গ্রীষ্ম নির্বিশেষে সারা বছর সর্বত্র ব্যাপক পরিচিতি ও 
বন্ধুত্বের সুযোগ নিয়ে কুরাইশরা যে সৌভাগ্যের অধিকারী হয়েছে, তার বাহাদুরী যে তাদের নয়, 
একথাই এ সূরায় বুঝানো হয়েছে। তাদের পূর্বপুরুষ কুসাই-এর নেতৃত্বে কুরাইশরা মাক্কায় 
সমবেত হবার পূর্বে সারা আরবে বিচ্ছিন্ন অবস্থায় তারা যে অভাব-অনটনে ছিল এবং নিরাপত্তার 
দিক দিয়ে অন্যান্য আরব গোত্রের মতোই তারা যে অনিশ্চিত অবস্থায় জীবন যাপন করতো, সে 
দুরবস্থা থেকে বর্তমান সুদিনের কারণ যে একমাত্র এই কাবাঘর, সে কথা এখানে তাদেরকে মনে 
করিয়ে দেয়া হয়েছে। বলা হয়েছে যে, এ ঘরের যিনি মালিক, একমাত্র তারই ইবাদাত করা 
তাদের VHS | আর মুহাম্মদ (সা.) তাদেরকে এ কথারই দাওয়াত দিয়েছেন। এ দাওয়াত কবুল 
করলেই কুরাইশদের মর্যাদা বহাল থাকতে পারে | নেতৃত্বের অহংকারে যদি এ দাওয়াত তারা 
কবুল না করে, তাহলে এ ঘরের মালিকই তাদের মর্যাদা কেড়ে নেবেন। 


www.pathagar.com 


2২৬ 
yA Ee Ed EE Bd Ed En Bnd BEM Bed Ed ক্র ba 


2 পবা জর es নালা ভিত নালা a a mm 
8) শ্বাস ODOC Ed EAE Ed Ed EA পার সর AE ১: TE Ed Ed Bed pe Be Bd EEA Ed EA BTA BTA RTA BA BSA Bd চি সন 
ee & -- A 
Ae FS 4 D 
bed ( 


ত সূরা ৪৯০৬ মাক্কী যুগে এ 


a ৰ স 
রর অর সর রর 





২. (অর্থাৎ) শীতকাল ও গরমকালে (বিদেশ) 


সফরে তাদের পরিচিতি হয়েছে,১ 


রশ রস ae he Bon Rt 


৪১413 


Cinta 


Q ALA AUG ৩ ARIA Ae 
৩. সেহেতু এ (কাবা) ঘরের২ মালিকের Ocal! aC, Mosul 
ইবাদাত করা তাদের উচিত। 


২০-০১-৫১৫০ 


Av AS ee Nw 


AU 


8. যিনি তাদেরকে খিদে থেকে বাচিয়ে খাবার £ 7৬৯ ৪৫৮০1 oil 


পাকি A NS CONS 
: OBS ly 
দিয়েছেন এবং ভয় থেকে বাচিয়ে নিরাপদে 2 4 


রেখেছেন ৩ 


চিরে ররর ররর ররর রর ররর রর ররর ররর ররর রর ররর নি আলি আলি রর 
১4-৭১-০১১০ ২১৫৫-৫3-১১ 


১. শীত ও গ্রীষ্মের সফর মানে ব্যবসার উদ্দেশ্যে সফর। কুরাইশ বংশের লোকেরা থ্রীন্মকালে সিরিয়া ও | 


ফিলিস্তিনের দিকে এবং শীতকালে দক্ষিণ আরবের দিকে বাণিজ্যের উদ্দেশ্যে যাতায়াত করতো | এরই ফলে 
তারা ধনশালী হতে পেরেছিল | | 


বশ 


et ee 


x 


aie দর; ওত 


এর অর্থ হলো কাবাঘর যা মাক্কা শহরে অবস্থিত । ; 


২, 
৩. মাক্কাকে হারাম শরীফ (সবার সম্মানের জায়গা) হিসাবে সবাই মানতো বলে কুরাইশদের বিশ্বাস ছিল যে, কেউ &ঁ 
মাক্কা আক্রমণ করবে না | আর কুরাইশরা কাবাঘরের খাদিম ছিল বলে তাদের বণিকদের কাফেলা নিরাপদে i 


| 

b 
i 

ce ‘ 
i আরবের সব এলাকায় যাতায়াত করতে পারতো এবং কেউ তাদের সাথে কোন রকম খারাপ ব্যাবহার করতো না। F 
: te 
[2 


ne a fa fe ri 11121 
fa fe ju fu ute ul uj fu ul fu Se pu uu mS ল। = পির 


www.pathagar.com 


১২৭ 


সুরা আল-মাউন 


নাম $ এ সূরার শেষ শব্দটি দিয়ে এর নাম রাখা হয়েছে। 

নাযিলের সময় £ এ সূরাটি মাকী না মাদানী যুগের, সে বিষয়ে বিস্তর মতভেদ আছে। তবে 
সূরাটির মধ্যে এমন প্রমাণ রয়েছে, যার দরুন এ সূরাকে মাদানী বলে স্বীকার না করে উপায় 
CS | সুরার ৪-৬ আয়াতে যাদের দিকে ইশারা করা হয়েছে, তারা এ শ্রেণীর মুনাফিক, যাদের 
অস্তিত্ব মাক্কায় ছিল না। মাদীনার বিজয় যুগেই লোক দেখানো নামাধীদের সন্ধান মেলে । এরা 
আসলে মুসলিম ছিল না। এরা মুসলিম সেজে মুসলিম সমাজে ঢুকে ইসলামের দুশমনী করতো | 
কিন্তু নামাযের জামায়াতে যারা হাযির হয় না, তাদেরকে মুসলিম হিসাবে গণ্যই করা হতো না 
বলে বেচারাদেরকে নামাযী সাজতে হতো । এ জাতীয় মুনাফিক মাক্কার সংগ্রাম যুগে ছিল না। সে 
সময় তো খাঁটি মুসলমানদের পক্ষেও প্রকাশ্যে নামায পড়া কঠিন feet | Treat যুগের মুনাফিকদের 
পরিচয় সূরা আনকাবুতের পয়লা রুকুতে বর্ণনা করা হয়েছে। তাই সূরা মাউন নিঃসন্দেহে 
মাদানী । 

আলোচ্য বিষয় ঃ আখিরাতের প্রতি ঈমান না আনলে মানুষের চরিত্র কী ধরনের হয়। 

আলোচনার ধারা £ (১) পয়লা তিন আয়াতে বলা হয়েছে যে, তোমরা কি খেয়াল করে দেখ 
না যে, যারা এ দুনিয়ার জীবনকেই সবকিছু মনে করে এবং মৃত্যুর পর আখিরাতে যে দুনিয়ার 
জীবনের হিসাব নিয়ে ভাল ও মন্দ কাজের বদলা দেয়া হবে- এ কথাকে যারা মিথ্যা বলে উড়িয়ে 
দেয়, তাদের চরিত্র কেমন হয়ে থাকে ? এ জাতীয় লোকেরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই 
বোঝে না। ইয়াতীম, মিসকীন ও সমাজের অভাবগ্রস্তদের প্রতি এদের কোন দরদের পরিচয় 
পাওয়া যায় AL | কারণ, দরদ থাকলেই ত্যাগ সম্ভব । আখিরাতে বদলার আশা যারা করে না, তারা 
কেন ত্যাগ করবে ? অভাবীদের জন্য দরদ বোধ করা ও তাদের জন্য খরচ করার মধ্যে তারা 
দুনিয়ার কোন লাভই দেখে না । আর বিনা লাভে মানুষ কি কাজ করতে পারে? 

(2) ৪-৬ আয়াতে আখিরাতে অবিশ্বাসীদের একটা বড় দোষের উল্লেখ করা হয়েছে। এরা 
যদি কোন ভাল কাজ করেও, তাহলে তা দেখাবার উদ্দেশ্যেই করে। ভোটের জন্য, নেতৃত্ব ও 
ক্ষমতার জন্য অর্থাৎ দুনিয়ার কোন স্বার্থ পাওয়ার জন্য দরকার হলে এরা দরদ দেখায় এবং 
ত্যাগও করে থাকে । এ দরদ আসল দরদ নয়, একেবারেই মেকি। 

আর এ জাতীয় ত্যাগ আরও বেশী পাওয়ার জন্য করে থাকে। এমনকি এরা যদি দুনিয়ার 
স্বার্থে ঈমানদার সাজতে বাধ্য হয়, তাহলে নামাযও লোক দেখাবার জন্যই পড়ে এবং এর মধ্যে 
যত রকমভাবে ফাকি দেয়া যায়, সে চেষ্টাই করে। 

(৩) শেষ আয়াতে এদের ছোটলোকীর পরিচয় .দিয়ে বলা হয়েছে যে, এরা দৈনন্দিন 
ব্যবহারের জিনিস পর্যন্ত কাউকে ধার দিতে রাষী হয় না। মানুষের সামান্য কোন প্রকার উপকারই 
তাদের দ্বারা হয় না। এরা শুধু নিজের স্বার্থ-চিন্তা নিয়েই ব্যস্ত থাকে । আখিরাতে বিশ্বাস করলে 
তাদের এ ধান্দাই বড় হতো যে, আল্লাহর সৃষ্টির কী কী খিদমাত করে আল্লাহকে খুশী করা যায় 
যাতে আখিরাতে লাভবান হওয়া যায় । এদের নিকট দুনিয়ার স্বার্থই একমাত্র ধান্দা। 


www.pathagar.com 


Sc দহ হাসা হা হত Be Bd Sd Vd Fa DUOC 


পপ 


ATT 


১. তুমি কি তাকে দেখেছ, যে (আখিরাতের) OL GS Go 

&৷ বদলাকে মিথ্যা সাব্যস্ত করে? ‘ 

& ২-৩. এ লোকই তো ইয়াতীমকে ধাক্কা দিয়ে ১5521162301 1১৪ 

৪. (তাড়ায়) এবং মিসকীনের খাবার** দিতে peck fe aa 
উৎসাহ দেয় না।৯ 

j ০ ০১৫০৭ iT 

£ ৪-৫. অতঃপর এ নামাধীদের জন্য ধ্বংস, যারা ০ ০৫1০4] 4258 

5 তাদের নামাযের ব্যাপারে অবহেলা করে,২ ERT OE 

১০১০১ Col 

. 6 opal 

Ct) Yr oF 8 AS vo OR 

ঘা ele লে কাজ ৰ ০১১০০2১১৪ 

Bo (এমনকি) সাধারণ ব্যবহারের জিনিসও * 5 21055 
(অন্যকে দেয় না।) ০১ ০৬৪৪ 

ু ১. অর্থাৎ এরা ইয়াতীমকে সাহায্য করা দূরের কথা, ভদ্রতার সাথেও বিদায় করে না, বরং গলাধাক্কা দিয়ে তাড়িয়ে 

দেয়। আর এদের মালে যে মিসকীনদের হক আছে, সে কথাও তারা স্বীকার করে না। 

2 ২. এর অর্থ নামাযে ভুল করা নয়! নামাযে অবহেলা করা মানে, নামাযকে গুরুত্ব না HM | কখনো পড়ে, কখনো 
পড়ে না, পড়লেও সময় মতো পড়ে না, নামাযে এমন ভাবে যায় যেন এতে কোন আগ্রহ নেই, দায়ে ঠেকে যেন 
যায়, নামায পড়া অবস্থায় কাপড় নিয়ে খেলে, বার বার হাই তোলে, নামায পড়ছে অথচ মন সেদিকে নেই, এত 
তাড়াহুড়া করে পড়ে যে, রুকু-সাজদা ঠিকমত হয় না, ইত্যাদি। 

%' 3: “খেয়াল রাখা দরকার যে, “মিসকীনকে খাবার” দেবার কথা বলা হয় নি। “মিসকীনের খাবার” বলা হয়েছে। এর & 
অর্থ হলো যে সচ্ছল লোকদের নিকট মিসকীনদের খাবার আছে৷ যখন মিসকীনকে খাবার দেয়া হয়, তখন তার 
নিজের খাবারটুকুই সে পায়। এ খাবার দাতার দয়া নয়-মিসকীনের হক। 

৮ “মাউন' মানে সাধারণ ব্যাবহারযোগ্য এমন সব দৈনন্দিন জরুরী জিনিস, যা প্রতিবেশীরা একে অপর থেকে ধার 
নেয় এবং কাজ শেষে ফেরত দেয় । এ সব জিনিস ধনী-গরীব সবাই ধার চাইতে লজ্জা করে না। এ ধরনের 
জিনিস দেয়া-নেয়া সাধারণভাবে প্রচলিত এবং কেউ চাইলে না দেয়াটা খুব ছোটলোকের স্বভাব বলে মনে করা 
হয়। যেমন বই-কলম, বাসন-পেয়ালা, দা-কোদাল-কুড়াল-খস্তা, বিছানা-বালিশ, ডেক-ডেকচি, বালতি ইত্যাদি | 


me 





গাগা ডের BEBE BEBE PEPE a Ra BE BE FE FF রম 


www.pathagar.com 


১২৯ 


সূরা আল-কাওসার 


নাম 8 পয়লা আয়াতের ‘কাওসার’ শব্দ থেকেই এর নাম রাখা হয়েছে। 

নাযিলের সময় $ এ বিষয়ে বিভিন্ন রিওয়ায়াতের দরুন যথেষ্ট মতভেদ থাকা সত্তেও 
অধিকাংশ মুফাসসিরের মতে সূরাটি মাক্কী যুগেই নাযিল হয়েছে। সুরার আলোচ্য বিষয় থেকেও 
বুঝা যায়, তখন ইসলামী আন্দোলনের বিরোধিতা এমন পর্যায়ে পৌছেছিল যে, আল্লাহ পাক তার 
রাসূল (সা.)-কে সান্ত্বনা দেয়া দরকার মনে করেছেন। এ জাতীয় পরিবেশ মাক্কায়ই ছিল | তাই 
এ সূরাটি নিঃসন্দেহে মাক্কী। 

এতিহাসিক পটভূমি 8 সূরা দোহা ও সূরা আলাম নাশরাহ সম্বন্ধে আলোচনায় দেখানো 
হয়েছে, নবুওয়াতের প্রথম দিকে যখন রাসূল (সা.) নিজের বংশের লোকদেরকে ইসলামের দিকে 
দাওয়াত দিলেন, তখন কেমন ধরনের বিরোধিতা দেখা দিয়েছিল। রাসূল (সা.) এবং তার 
সামান্য কয়েকজন সাহাবীর এ অসহায় অবস্থায় আল্লাহ পাক সূরা দোহার ৩ ও ৪ নং আয়াতে 
সান্ত্বনা দিলেন যে, “নিশ্চয়ই আপনার জন্য পরের অবস্থা আগের অবস্থার চেয়ে ভাল আসবে এবং 
শিগগিরই আপনার রব আপনাকে এতো দান করবেন যে, আপনি খুশী হয়ে যাবেন" | সূরা আলাম 
নাশরাহ-এর ৪ থেকে ৬ নং আয়াতে আবার সান্ত্বনা দিলেন যে, “আমি আপনারই খাতিরে 
আপনার সুনামের কথা উঁচু করে দিয়েছি, নিশ্চয়ই প্রত্যেক মুশকিলের সাথে আসানী রয়েছে’ ৷ 
অর্থাৎ আল্লাহ পাক তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন যে, দুশমনরা সারাদেশে আপনার বদনাম 
করার চেষ্টা করছে দেখে ঘাবড়াবেন AT | আমি আপনার নাম উজ্জ্বল করার ব্যবস্থা করেছি। আর 
বর্তমানে পরিবেশ আপনার জন্য কঠিন দেখে পেরেশান হবেন না, এ অবস্থা বেশী দিন থাকবে 
না। 

এমনি, কঠিন পরিবেশেই সূরা কাওসারের মাধ্যমে একদিকে রাসূল (সা.)-কে সান্তনা দেয়া 
হয়েছে, অপরদিকে তার দুশমনদেরই লেজ কাটা যাবে বলে ভবিষ্যদ্বাণীও করা হয়েছে। সে সময় 
পরিবেশ কিরূপ নৈরাশ্যজনক ছিল, তার বিস্তারিত বিবরণ ইতিহাসেই রয়েছে। 

কুরাইশ সরদাররা বলতো, ‘সে তো গোটা জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে একঘরে হয়ে গেছে 
এবং তার কোন সঙ্গী-সাঘী ও সহায়ক নেই’ | তারা আরো বলতো,সে তো শিকড়-কাটা গাছের 
মতো শুকিয়ে শেষ হয়ে যাবে ।' মার্কার সরদার আস বিন ওয়ায়েল বলতো, “সে তো জড়-কাটা 
এক লোক, তার কোন ছেলে সন্তান নেই, মরে গেলে তার নাম নেবারও কেউ থাকবে না? | 

রাসূল (সা.)-এর বড় ছেলে কাসিম (রো.) পয়লা ইন্তিকাল করেন। পরে ছোট ছেলে 
আবদুল্লাহ (রা.)-ও যখন ইন্তিকাল করলেন, তখন রাসূল (সা.)-এর আপন চাচা ও নিকটতম 
প্রতিবেশী আবূ লাহাব খুশী হয়ে দৌড়ে যেয়ে এ খবরটাকে একটা সুসংবাদ হিসাবে ছড়াতে 
ছড়াতে বললো, “আজ রাতে মুহাম্মদ নিঃসন্তান হয়ে গেল, তার শিকড় কেটে গেল” | 


www.pathagar.com 


১৩০ 


এ অবস্থায় রাসূল (সা.)-এর মনে কতটা ব্যথা বোধ হওয়ার কথা, তা সহজেই অনুমান করা 
যায়। একদিকে তাওহীদের দাওয়াত দেবার পরে মুশরিক কুরাইশদের কাছে তিনি হেয় হয়ে 
গেলেন। বংশের সেরা সম্মানিত বলে যিনি সমাদর পেতেন, তিনি “বংশের কলংক’ বলে চিহ্নিত 
হলেন। অপরদিকে যে কজন লোক তার সাথী হয়েছিলেন, তাদেরকেও সমাজচ্যুত করে মারপিট 
করতে লাগলো | এরপর একে একে সব পুত্র সন্তানের ইন্তিকালে যখন পাড়া-প্রতিবেশী ও দূরের 
আত্মীয়দের কাছ থেকে শোক জ্ঞাপন ও সহানুভূতি প্রদর্শনের পরিবর্তে আপন ঘনিষ্ঠ আত্মীয়রা 
পর্যন্ত উৎসব পালন করতে থাকলো, তখন রাসূল (সা.)-এর মনের অবস্থা কেমন হয়েছিল, তা 
একমাত্র আল্লাহর পক্ষেই উপলব্ধি করা সম্ভব | 

সূরা কাওসার আল্লাহ পাকের এ উপলব্ধিরই প্রমাণ । আল্লাহ নিজেই যাকে ইসলামী 
আন্দোলনের কঠিন ময়দানে নামিয়ে দিয়েছেন, তার আপদ-বিপদ ও দুঃখ-বেদনায় তিনি ছাড়া 
আর কে সান্তনা দেবে? 

সুরা কাওসার সে সান্ত্বনার সওগাত নিয়েই হাযির হয়েছে। এ সূরাটি কুরআনের সবচেয়ে 
ছোট্ট সুরা । কিন্তু এর মধ্যে রাসূল (সা.)-এর জন্য এমন মহা সুসংবাদ রয়েছে, যা আর কোন 
মানুষকে কোন কালেই দেয়া হয়নি। সাথে সাথে একথাও ঘোষণা করা হয়েছে যে, যারা রাসূল 
(সা.)-এর বিরোধিতা করছে আসলে তারাই জড়-কাটা ও শিকড়-ছেঁড়া বলে প্রমাণিত হবে। 

আলোচ্য বিষয় ৪ রাসূলের প্রতি আল্লাহ অগণিত দান ও বিরোধীদের প্রতি অভিশাপের 
ঘোষণা | 

আলোচনার ধারা 8 (১) এ সূরা নাযিলের সময়কার নৈরাশ্যজনক যে করুণ বিবরণ 
এতিহাসিক পটভূমিতে উল্লেখ করা হয়েছে এবং এর ফলে রাসূল (সা.) শোক-দুঃখ ও 
ব্যথা-বেদনার যে মহাসাগরে হাবুডুবু খাচ্ছিলেন, সে অবস্থায় মাত্র ১০টি শব্দের ছোট্ট এ সূরাটির 
পয়লা তিনটি শব্দে আল্লাহ পাক যেন দুনিয়া ও আখিরাতে সমস্ত নিয়ামাত তার প্রিয় বান্দার উপর 
ঢেলে দিলেন। “নিশ্চয়ই আমি আপনাকে কাওসার দান করেছি’ বলে আল্লাহ পাক যেন এক 
কথায়ই সবকিছুই দিয়ে দিলেন। কোন ভাষায়ই এক শব্দে ‘কাওসার’ শব্দটির তরজমা পেশ করা 
সম্ভব AT | সব রকম কল্যাণ ও মঙ্গল এবং অফুরন্ত নিয়ামাতের প্রাচুর্য এ একটা শব্দেই বুঝাচ্ছে। 
ভবিষ্যতে ‘কাওসার’ দেয়া হবে বলে এখানে বলা হয়নি ৷ বরং নিশ্চিত করে বলা হয়েছে যে, 
কাওসার দেয়া হয়ে গেছে। এ কথাটি খুবই তাৎপর্যপূর্ণ । 

দুশমনরা ধারণা করেছিল যে, “ইসলামী আন্দোলনের কারণে রাসূল (সা.)-এর 
ব্যবসা-বাণিজ্য খতম হয়ে গেছে। সমাজে তিনি একঘরে হয়ে আছেন অসহায় সঙ্গী-সাথীরাও 
নির্যাতিত ও আধমরা অবস্থায় আছে। ছেলেরাও মরে গেলো | এ অবস্থায় বেচারা দুনিয়া থেকে 
চলে গেলে এর নাম নেবার জন্যও আর কেউ থাকবে AT |” এর জওয়াবে সামান্য এক কাওসার 
শব্দে আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা করেছেন যে, “হে আমার প্রিয় বান্দা, আমি আপনাকে 
নবুওয়াতের মর্যাদা দিয়েছি, চরিত্রের অতুলনীয় সম্পদ দিয়েছি, কুরআন, ইলম ও হিকমাত দান 
করেছি এবং মানব জাতির উপযোগী ও গ্রহণযোগ্য জীবন বিধান দিয়েছি। এসবের ব্গরণে 


www.pathagar.com 


১৩১ 


কিয়ামাত পর্যন্ত আপনার উম্মতের মাধ্যমেই মানব জাতি কল্যাণের পথ পেতে থাকবে | আর 
কিয়ামাতের পর হাশরের ময়দানে যখন সব মানুষ পিপাসায় কাতর হবে, তখন ‘হাউজে কাওসার' 
আপনারই দায়িত্বে থাকবে এবং আপনি যাদেরকে এ হাউজ থেকে পানি পান করাবেন, তারা 
ছাড়া আর কেউ সেদিন পানি পাবে না। এ পানি বেহেশতের হাউজে কাওসার থেকেই হাশরের 
ময়দানে প্রবাহিত হবে। হাশরের পর যখন আপনি জান্নাতে যাবেন, তখনও সেখানকার হাউজে 
কাওসার আপনারই হাতে থাকবে | এসব নিয়ামাতই আপনাকে দিয়ে দিলাম | হাউজে কাওসারের 
পানি সম্বন্ধে হাদীসে বিস্তর আলোচনা আছে। বলা হয়েছে যে, সে পানি দুধ, বরফ ও রূপা থেকে 
বেশী সাদা, বরফ থেকে ঠান্ডা ও মধু থেকে মিষ্টি। এর নীচের মাটি মিসক আতর থেকে বেশী 
সুগন্ধি। যে এ পানি পান করবে, তার আর পিপাসা হবে না, আর যে এ পানি থেকে বঞ্চিত হবে, 
অন্য কিছুতেই তার পিপাসা মিটবে না। 

(2) দ্বিতীয় আয়াতে বলা হয়েছে যে, আপনার দুশমনদের বেদনাদায়ক কথাবার্তা গায়ে 
মাখবেন না। আপনার সম্পর্কে তাদের মন্তব্যে মন খারাপ না করে আপনার রবের দেয়া দায়িত্ব 
পালন করতে থাকুন | 

(৩) শেষ আয়াতে রাসূল (সা.)-কে শান্তনা দিয়ে বলা হয়েছে যে, যারা আপনাকে 
লেজ-কাটা বা জড়-কাটা বলছে, তারাই আসলে এসব উপাধি পাওয়ার যোগ্য । কিছুদিন সবর 
করুন দেখবেন যে, আপনার দুশমনরা কিভাবে পরাজিত হয় এবং এবং চিরদিনের জন্য মানব 
জাতির নিকট ঘৃণ্য হয়ে থাকে। 

বিশেষ শিক্ষা 

ধন-দৌলত, সন্তান-সন্ততি ও প্রভাব-প্রতিপত্তি আসল সম্পদ নয়। দুনিয়ায় আল্লাহর মরযী 
মতো কাজ করে আখিরাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করাই আসল কামিয়াবী। 

কুরাইশ সরদাররা রাসূল (সা.)-এর কোন পুত্র-সন্তান না থাকার ফলে মনে করেছিল যে, 
তিনি দুনিয়া থেকে চলে গেলে তার নাম নিশানাও মিটে যাবে । তারা নিজেদের হিসাব অনুযায়ীই 
এ ধারণা করেছিল। 

কিন্তু এ কথাই চির সত্য যে, মানুষ কর্মের মাধ্যমেই বেঁচে থাকে 1 পরবর্তী বংশধরদের 
মাধ্যমে কারো নামটুকু শুধু কিছুদিন বেঁচে থাকতে পারে । কিন্তু যিনি মহৎ ও বড় কোন কাজ 
করে যান, তাকে গোটা মানব জাতি চিরদিন মনে রাখে এসব লোকের মৃত্যু নেই। 

রাসূল (সা.)-এর কোন ছেলে না থাকায় রক্তের দিক দিয়ে তার বংশ বাড়ে নি। fog তার 
রূহানী সন্তান দুনিয়ার সব জায়গায় পাওয়া যায়। কোটি কোটি মানুষ রাসূল (সা.)-কে যেভাবে 
মহব্বত করে এবং তার জন্য যে আবেগ বোধ করে, আর কোন মানুষের বেলায় কি এমন হয়? 

যারা রাসূল (সা.)-কে লেজ-কাটা বলে মনে করেছিল, তাদেরকে ধিক্কার দেয় না এমন মানুষ 
কি দুনিয়ায় আছে? এমন কি যারা আজ আবু জাহ্‌্ল ও আবু লাহাবদের ভূমিকা পালন করছে, 
তারাও এদেরকে ধিক্কারই দিয়ে থাকে । তাই এরাই আসলে লেজ-কাটা | 


www.pathagar.com 


SOQ 


bh?“ তু ক পনি Ae Ae 
. 


১. (হে রাসূল) নিশ্চয়ই আমি আপনাকে Ong! 44-১৮-০| GI 
‘কাওসার’ দান করেছি।৯ 


ববিতা লিলা পা 


. সুতরাং আপনি আপনার রবের জন্যই ০১15 4১ Lai 


নামায আদায় করুন এবং কুরবানী করুন। 


t Brae of ror “9 
. আসলে আপনার দুশমনই জড়-কাটা২ O OY! pa SLs ৪। 
(শিকড়-ছেড়া বা লেজ-কাটা)। 


কাওসার অর্থ হলো দুনিয়া ও আখিরাতের অগণিত কল্যাণ ও মঙ্গল হাশরের দিন ‘হাউজে কাওসার' এবং # 
বেহেশতের কাওসার নামক ঝরনাও এ সব কল্যাণের মধ্যেই গণ্য | 


কাফিররা রাসূল (সা.)-কে দু'অর্থে জড়-কাটা বলতো । (ক) তিনি নিজের দেশবাসী থেকে বিচ্ছিন্ন হয়ে হুঁ 
পড়েছিলেন, মাত্র অল্প কিছু লোক তার উপর ঈমান এনেছিলেন, তার আপন কুরাইশ বংশও তার দুশমনে Se 
পরিণত হয়ে গিয়েছিল। (খে) রাসূল (সা.)-এর কোন পুত্র সন্তানই জীবিত ছিলেন না বলে কাফিররা মনে গু 
করতো যে, তিনি দুনিয়া থেকে চলে গেলে তার নাম ও পরিচয় খতম হয়ে যাবে | i 


এর জওয়াবে এ আয়াতে বলা হয়েছে যে, রাসূল (সা.) জড়-কাটা বা লেজ-কাটা নন, তার দুশমনরাই লেজ- ; 
কাটা ৷ অর্থাৎ রাসূল (সা.) শিগগিরই জনপ্রিয় হবেন এবং তীর নাম সারা দুনিয়ায় উচ্চ মর্যাদা লাভ করবে, আর ক্র 
কাফিররা হেয় ও পরাজিত হবে এবং চিরদিন তাদের নাম ঘৃণ্য হয়েই থাকবে । 0 





www.pathagar.com 


নাম £ পয়লা আয়াতে “কাফিরূন' শব্দ দিয়েই এর নামকরণ করা হয়েছে। 

নাযিলের সময় £ মতভেদ সত্তেও অধিকাংশ মুফাসসির সূরাটিকে মাক্কী যুগের বলেই মত 
প্রকাশ করেছেন। আলোচ্য বিষয় থেকেও সূরাটি মাক্কী বলেই প্রমাণিত হয়। 

এতিহাসিক পটভূমি ঃ রাসূল (সা.)-এর পরিচালিত ইসলামী আন্দোলনের বিরোধিতা করা 
সত্তেও কুরাইশ সরদাররা বারবার রাসূল (সা.)-এর নিকট বিভিন্ন ধরনের আপস-প্রস্তাব পেশ 
করতে থাকে । তখনও তারা আশা করছিলো যে, কোন না কোন রকমে একটি মীমাংসায় 
পৌছতে পারলে বর্তমান ক্রমবর্ধমান সংঘর্ষ খতম হতে পারে | 

তারা কোন সময় প্রস্তাব দিয়েছে যে, “তোমাকে আমরা মাক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে 
দিই, তুমি সুখে থাক কিন্তু সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করো না”। কোন সময় মাক্কার সবচেয়ে সুন্দরী 
নারীর সাথে বিয়ের প্রস্তাবও দিয়েছে। Weld সরদাররা তাকে সরদার হিসাবে Wadia জন্যও 
রাযী ছিল। এসব প্রস্তাবে যখন তিনি কোন সাড়াই দিলেন না, তখন ধর্মীয় সমঝোতার চেষ্টা 
চললো | তারা বলল, “তুমি আমাদের মাবুদের পূজা করতে রাষী হলে আমরাও তোমার মাবুদকে 
পূজা করব" ‘এক বছর তোমার ধর্ম চালু থাকুক, আর এক বছর আমাদের ধর্ম মানা CATS’ । 

এ জাতীয় অগণিত প্রস্তাবের মাধ্যমে তারা রাসূল (সা.)-কে বিরক্ত করছিল। আল্লাহ পাক এ 
সূরার মারফতে স্পষ্ট জওয়াব দিয়ে তাদের এ আপস-মনোভাবকে খতম করে দিলেন। 

আলোচ্য বিষয় 3 নির্ভেজাল তাওহীদের ঘোষণা এবং শিরকের সুস্পষ্ট বিরোধিতা | ইসলাম 
সম্পর্কে অজ্ঞ একশ্রেণীর আধুনিক শিক্ষিত লোক এ সূরাটিকে এর ঠিক বিপরীত উদ্দেশ্যে ব্যবহার 
করতে চেষ্টা করে। প্রত্যেকেই যার যার ধর্ম নিয়ে শান্তিতে জীবন যাপন করতে থাক, ধর্ম নিয়ে 
তর্কাতর্কি করো না এবং একের ধর্ম অন্যের উপর চাপিয়ে দেবার চেষ্টা করো না’ ইত্যাদি বক্তব্য 
তারা এ সুরার মাধ্যমে আবিষ্কার করার ব্যর্থ চেষ্টা চালায়। 

কুরআন পাকে ‘লা-ইকরাহা ফিদ-দ্বীন' বলে অবশ্যই ঘোষণা করা হয়েছে যে, দ্বীনের ব্যাপারে 
জোর-জবরদস্তি নেই। কারণ দ্বীন কবুল করা মনের ব্যাপার 1 মনের উপর জোর চলে না। জোর 
করে ঈমান আনানো যায় না। জোর করে যাকে মুসলমান বানানো হয়, সে সত্যিকার মুসলিম হয় 
না, মুনাফিক হয়ে থাকতেই বাধ্য হয়। তাই এ জাতীয় মুসলমান ইসলামী সমাজের জন্য 
ক্ষতিকর বিধায় গায়ের জোরে মুসলমান বানাতে নিষেধ করা হয়েছে। 

কিন্তু এ বক্তব্য সূরা কাফিরূনে নেই । এখানে বরং কাফিরদের আপস প্রস্তাবকে নাকচ করে 
দিয়ে বলা হয়েছে যে, তাওহীদের ব্যাপারে মুশরিকদের সাথে কোন সমঝোতা হতে পারে না। 


আলোচনার ধারা ঃ সুরাটিতে আগাগোড়া একটা মূল বক্তব্যকেই বিভিন্নভাবে বলা হয়েছে, 


www.pathagar.com 


১৩৪ 


যাতে কোন রকম অস্পষ্টতা বাকী না AUCH | আল্লাহ পাক এ কথাগুলো রাসূল (সা.)-কে শিখিয়ে 
দিয়েছেন। “হে রাসূল, আপনি এভাবে বলুন’ বলে সূরাটি ‘কুল’ (বেলুন) শব্দ দিয়ে শুরু করা 
হয়েছে। কাফিরদের আপসপ্রস্তাবের জওয়াব এ সুরাটিতে আল্লাহর পক্ষ থেকে শিখিয়ে দেয়া 
হয়েছে। 

(১) পয়লা আয়াতে রাসূল (সা.) কাফিরদেরকে সম্বোধন করেছেন। এখানে কাফির শব্দটি 
কোন গালি হিসাবে ব্যবহার করা হয় নি। রাসূল (সা.) এ সব লোককে সম্বোধন করে কথা 
বলেছেন, যারা রাসূলকে মানতে A হয় নি এবং যারা একমাত্র আল্লাহর দাসত্ব করার দাওয়াত 
কবুল করতে অস্বীকার করেছে | এখানে কাফির শব্দের অর্থ অস্বীকারকারী । 

(2) দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, “হে কাফিরগণ, তোমরা যাদের ইবাদাত কর, আমি তাদের 
ইবাদাত করি না’ | মাক্কার কাফিররা মুশরিক feet | অর্থাৎ তারা আল্লাহকে অস্বীকার করতো না, 
কিন্তু আল্লাহর সাথে অনেককে মাবুদ হিসাবে শরীক করতো | যেমন ফেরেশতা, জিন, আম্বিয়া, 
আওলিয়া, দেব-দেবী, চন্দ্র-সূর্য, পাহাড়, নদী, গাছ ইত্যাদির প্রতীক হিসাবে মূর্তি বানিয়ে এসবকে 
আল্লাহর বিভিন্ন শক্তির বিকাশ হিসাবে পূজা করতো । আজও দুনিয়ায় মুশরিকদের মধ্যে এসব 
চালু রয়েছে। এরা আল্লাহকে স্বীকার করে, কিন্তু সৃষ্টির অনেক কিছুকে মাবুদ হিসাবে আল্লাহর 
অংশীদার মনে করে। তারা আল্লাহকে অস্বীকার করলে তার সাথে শরীক করে কি করে? 

এ আয়াতে রাসূল (সা.) যে কথাটি কাফিরদেরকে বলেছেন, এর মর্ম অতি পরিষ্কার । তিনি 
বলতে চান যে, “হে কাফিরগণ, তোমরা যদিও আল্লাহকে স্বীকার কর, তবু তাকে একমাত্র মাবুদ 
মনে কর না। ইবাদাতে আল্লাহর সাথে তোমরা যাদেরকে শরীক কর, আমি তাদের কারো 
ইবাদাত করি না। আমি শুধু আল্লাহরই ইবাদাত করি। 

(৩) তৃতীয় আয়াতে রাসূল (সা.) আরও পরিষ্কার করে দিলেন যে, ‘আমি যার ইবাদত করি, 
তোমরা তো তার ইবাদতকারী নও | অর্থাৎ আমি একমাত্র আল্লাহর ইবাদাতকারী, তোমরা তা 
নও | তোমরা আল্লাহকে স্বীকার কর বটে, কিন্তু আল্লাহর সাথে অন্যদেরকে শরীক করার ফলে 
তোমরা কোন. কোন সময় আল্লাহর ইবাদাত করলেও তা আল্লাহর ইবাদাত বলে গণ্য হয় না। 
সুতরাং আমার মাবুদ ও তোমাদের মাবুদ এক নয়। 

এরচেয়েও বড় কথা হলো, আমি যে আল্লাহর ইবাদাত করি, তাকে তোমরা মাবুদ মেনেই 
নিচ্ছ না। যে গুণাবলী একমাত্র আল্লাহর, তা অন্যের মধ্যে আছে বলে তোমরা মনে কর। যে সব 
অধিকার একমাত্র আল্লাহর প্রাপ্য, তার মধ্যে তোমরা অন্যকেও শরীক করে থাক । সুতরাং 
তোমরা আসল আল্লাহকে চিনতেই পার না। তোমাদের আল্লাহ আলাদা | তোমরা নামে মাত্র 
আল্লাহকে স্বীকার কর | আমি যে আল্লাহর ইবাদত করি, তোমরা সে আল্লাহর ইবাদতকারী নও | 

(8) চতুর্থ আয়াতে রাসূল (সা.) আরও ব্যাখ্যা করে বলেছেন, “হে কাফিরগণ, তোমরা এবং 
তোমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করে এসেছ, আমি তাদের ইবাদতকারী নই | ২নং আয়াতে 
যে কথাটা বর্তমান কালের অর্থে বলা হয়েছে, সে কথাটাই 8 নং আয়াতে অতীত কালের অর্থে 
বলা হয়েছে। ২ নং আয়াতে “তোমরা যার ইবাদাত কর’ বলা হয়েছে, আর এখানে “তোমরা যার 


www.pathagar.com 


১৩৫ 


ইবাদাত করেছ’ বলা হয়েছে। 

অর্থাৎ রাসূল (সা.) বলেছেন, তোমাদের মাবুদের সংখ্যার তো হিসাবই নেই। তোমরা কত 
কিছুকেই মাবুদ মেনে থাক । তোমাদের পূর্বপুরুষদের মাবুদের সাথে নতুন মাবুদও তোমরা যোগ 
করে USF | তোমরা মাবুদের তালিকায় যত কিছুকে এ পর্যন্ত শামিল করেছ, আমি এদের কারো 
ইবাদাতকারী নই। 

(৫) পঞ্চম আয়াতের ভাষা তৃতীয় আয়াতের মতো হলেও দু'জায়গায় দু'রকম অর্থ বুঝায়। ২ 
নং আয়াতে “তোমরা যাদের ইবাদাত কর, আমি তাদের ইবাদাত করি না' বলার পর ৩ নং 
আয়াতের অর্থ হয়, “আমি যে গুণবিশিষ্ট একমাত্র মাবুদের ইবাদাত করি, তোমরা তার 
ইবাদাতকারী নও। 

আর 8 নং আয়াতে “তোমরা যাদের ইবাদাত করেছ, আমি তাদেরও ইবাদাতকারী নই’ 
বলার পর ৫ নং আয়াতের অর্থ হয় “আমি যে গুণবিশিষ্ট একমাত্র মাবৃদের ইবাদাত করি, তোমরা 
তার ইবাদাতকারী হবে বলে মনে হয় না” | অর্থাৎ তোমরা অতীতে ইবাদাতের ব্যাপারে যে ভুলের 
মধ্যে ছিলে এবং এখনও তোমাদের মনোভাব যা, তাতে আমি আশা করি না যে, তোমরা আমার 
মাবুদের ইবাদাতকারী হবে। 

(৬) শেষ আয়াতে রাসূল (সা.) চূড়ান্ত কথা বলে দিয়েছেন। হে কাফিরগণ, তোমাদের দ্বীন 
ও আমার দ্বীনের মধ্যে কোন রকম আপস বা সমঝোতা কিছুতেই সম্ভব নয়। কারণ, আল্লাহর 
আনুগত্যই দ্বীনের ভিত্তি। সে ভিত্তিই আমাদের এক নয় | আমার আল্লাহকে তোমরা আল্লাহ বলে 
স্বীকারই কর না। তোমরা আল্লাহ সম্পর্কে যে ধারণা রাখ, সে ধরনের আল্লাহকে আমিও স্বীকার 
করি না। সুতরাং তোমাদের সাথে আমার কোন মিল হতেই পারে না। তোমাদের পথ আর 
আমার পথ কখনও এক নয়। 

এ আয়াতের অর্থ এটা হতেই পারে না যে, “তোমরা তোমাদের দ্বীনের উপর কায়েম থাক, 
তাতে আমার আপত্তি নেই। আমাকে আমার দ্বীনের উপর চলতে দাও | দ্বীনের ব্যাপারে আমরা 
এভাবে আপস করে চলতে থাকি । আমাদের পারস্পরিক কোন বিরোধ নেই। 

এ আয়াতের সঠিক ব্যাখ্যা সারা কুরআনে বহু জায়গায়ই আছে। সুরা যুমারের ১৪ নং 
আয়াতই এর জন্য যথেষ্ট | এতে বলা হয়েছে, “হে নবী, এদেরকে বলে দিন যে, আমি তো আমার 
দ্বীনকে আল্লাহর জন্য খালিস করে নিয়ে তারই ইবাদাত করতে থাকব | তোমরা তাকে ছেড়ে যার 
যার ইবাদাত করতে চাও করতে AF | 

একথার সঠিক অর্থ অত্যন্ত স্পষ্ট । আল্লাহ পাক তার রাসূলকে একথা শিখিয়ে দিলেন যে, 
আপনি কাফির ও মুশরিকদেরকে এভাবে বলুন, “তোমাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌছাবার 
উদ্দেশ্যে আমি ইবাদাতের সঠিক নিয়ম শিক্ষা দিচ্ছি। আমি যার ইবাদাত করছি, একমাত্র তারই 
ইবাদাত করার জন্য তোমাদেরকে উপদেশ দিচ্ছি। এ উপদেশ মানা, না মানা তোমাদের ইচ্ছা । 
এ বিষয়ে তোমাদের সাথে কোন রকম আপস করার প্রশ্নই ওঠে AT | 


www.pathagar.com 
















y 984 cb ya 

ব্রার 
পা 

Y - pI wr %% 


O us l saeld 7 


1-2. হে (রাসূল) আপনি বলে দিন ঃ হে 
কাফিররা!১ তোমরা যাদের ইবাদাত কর 
আমি তাদের ইবাদাত করি না, ।২ 





. আর আমি যার ইবাদাত করি,৩ তোমরা 
তার ইবাদাতকারী নও। 


{ 8৪. তোমরা যাদের ইবাদাত করেছ,৪ আমি 
তাদেরও ইবাদতকারী নই। 


. আর আমি যার ইবাদাত করি, তোমরাও 
তার ইবাদাতকারী নও। 


Su. তোমাদের জন্য তোমাদের দ্বীন, আর 
আমার জন্য আমার দ্বীন ।৫ 












Sd. মানে, হে এ সব লোক, যারা আমাকে রাসূল হিসাবে মানতে ও আমার আনীত শিক্ষাকে কবুল করতে অস্বীকার 
করেছ। 
সু] ২. যদিও কাফিররা অন্যান্য মাবুদের সাথে সাথে আল্লাহর ইবাদাতও করতো, তবুও তাদের ইবাদাতকে এখানে 







গ্লু, অথাহ্য করা হয়েছে। কারণ আল্লাহর সাথে অন্যান্য মাবুদকে ইবাদাতে শরীক করার দরুন তাদের কোন 
£& ইবাদাতই কবুল হবার যোগ্য নয়। 
Bo, অর্থাৎ যে গুণাবলী বিশিষ্ট আল্লাহর ইবাদাত আমি করি, তোমরা সেই আল্লাহর ইবাদাত করছো না। 







1১7১7 


SS 


মানে, তোমরা ও তোমাদের বাপ-দাদারা যে সব মাবুদের ইবাদাত করে এসেছ, আমি তাদের ইবাদাত করি না। 
মানে, দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে আমার কোন মিল নেই | আমার পথ আলাদা, তোমাদের পথও আলাদা | 


(| 





LD) 





IS 


had Pat tas Pas Hal Pas Vad Pad tac balms tad Pal Pal Patan ra 5 


www.pathagar.com 






১৩৭ 


নাম 8 পয়লা আয়াতের “নাসর' শব্দ দ্বারাই এর নামকরণ করা হয়েছে। 

নাযিলের সময় ঃ রাসূল (সা.)-এর বিদায় হাজ্জের সময় আইয়্যামে তাশরীকের (ঘিলহাজ্জ 
মাসের ১১ থেকে ১৩ তারিখের) কোন এক দিন এ সূরাটি নাযিল হয়৷ বিভিন্ন রিওয়ায়াত থেকে 
প্রমাণিত হয় যে, সূরা নাসর নাযিলের তিন মাস কয়েকদিন পর রাসূল (সা.) ইন্তিকাল করেন। 
বিদায় হাজ্জ ও রাসূল (সা.)-এর ইন্তিকালের মধ্যবর্তী সময়ও তিন মাসের কিছু বেশী । এভাবে 
এ কথা নিশ্চিত মনে হয় যে, সূরাটি বিদায় হাজ্জেরই কোন এক সময় নাযিল হয়েছে। 

আলোচ্য বিষয় ঃ বিভিন্ন রিওয়ায়াত থেকে জানা যায় যে, এ সূরার মাধ্যমে আল্লাহ পাক 
রাসূল (সা.)-কে জানিয়ে দিয়েছেন যে, আরবে যখন ইসলামের বিজয় পরিপূর্ণ হবে এবং যখন 
দলে দলে লোক ইসলাম কবুল করতে থাকবে, তখন মনে হবে যে, ইসলামী আন্দোলনের দায়িত্‌ 
পূর্ণরূপে পালন করা হয়েছে, যে দায়িত্‌ দিয়ে রাসূল (সা.)-কে নির্দেশ দেয়া হয়েছে। দায়িত্ব 
পালন শেষে যেন তিনি সেই আল্লাহর হামদ ও তাসবীহ করতে থাকেন, ধার মেহেরবানী ও 
সাহায্যে এতো বিরাট দায়িত্ব পালন করা সম্ভব হয়েছে। আল্লাহ পাক আরও নির্দেশ দিয়েছেন যে 
আল্লাহর দেয়া এ দায়িত্ব পালন করতে গিয়ে মানুষ হিসাবে ছোটখাট কোন ভুল হয়ে থাকলে, সে 
জন্য তিনি যেন আল্লাহর কাছে মাফ চাইতে থাকেন । 

সর্বশেষ পূর্ণ সূরা ঃ পূর্ণ সূরা হিসাবে এ সূরাটি সবশেষে নাযিল হয়। অবশ্য এ বিষয়ে 
মতভেদ আছে যে, কোন্‌ আয়াতটি সবশেষে নাযিল হয়েছে বা শেষ ওহী কোন্টি | কিন্তু সূরা 
হিসাবে এ সূরাটিই নাধিলকৃত শেষ সূরা । যেমন সূরা ফাতিহার পূর্বে বিচ্ছিন্নভাবে একাধিক বার 
ওহী নাযিল হলেও পরিপূর্ণ সূরা হিসাবে সূরা ফাতিহাই পয়লা নাযিল হয়। 

ইসলামের বিজয় উৎসবের ধরন ঃ রাসূল (সা.)-এর নেতৃত্বে মাত্র ২৩ বছরে আরবে যে 
মহাবিপ্রব বিজয় লাভ করল, তা চিরকালই ইতিহাসের মহাবিম্ময় হয়ে থাকবে। একটা বিচ্ছিন্ন ও 
অসভ্য মানব গোষ্ঠীকে মানব জাতির জন্য চির আদর্শে পরিণত করার এতোবড় গৌরব যে 
মহামানবের নেতৃত্বে সম্ভব হয়েছে, তাকে সূরাটিতে তার সাফল্যের বিজয়োৎসব পালনের অপূর্ব 
শিক্ষা দেয়া হয়েছে। 

সাধারণত কোন বিপ্রবী নেতা সফলতা লাভ করার পর আনন্দ-উৎসবে মেতে নিজের 
বাহাদুরীর ঢোল সারা দুনিয়াকে শুনিয়ে বাজাবার চেষ্টা করে। কিন্তু আল্লাহ পাক তার রাসূল 
(সা.)-কে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে সাফল্যের জয়গান শেখালেন। এ শিক্ষাই দেয়া হলো যে, 
ইকামাতে-দীনের এ বিরাট সাফল্য কোন মানুষের বাহাদুরীর ফল AT | এ সাফল্য মহান আল্লাহর 
দান। তাই তার গুণগান করেই বিজয় উৎসব পালন করতে হবে। আর এ কাজে মানবিক 
দুর্বলতার দরুন যেসব ভুল-ত্রুটি হয়েছে, তার জন্য আল্লাহ পাকের নিকট তাওবা করার মাধ্যমে 
মনে সান্ত্বনা পেতে হবে। 


www.pathagar.com 


১৩৮ 


রাসূল (সা.)-এর জীবনে এ সূরার প্রভাব £ 

(১) ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত যে, যখন এ সূরা নাযিল হয়, তখন রাসূল (সা.) 
বলেছেন, “আমাকে আমার মৃত্যুর খবর দিয়ে দেয়া হয়েছে ' 

(২) হযরত উম্মে হাবীবা (রো.) বলেন যে, যখন এ সূরা নাযিল হয়, তখন রাসূল (সা.) 
বললেন, এ বছরই আমার ইন্তেকাল হবে |” একথা শুনে হযরত ফাতিমা (রা.) কেঁদে ফেললেন। 
তখন রাসূল (সা.) বললেন, “আমার বংশের মধ্যে তুমিই সর্বপ্রথম এসে আমার সাথে মিলিত 
হবে ।" একথা শুনে তিনি [ফাতিমা রো.)] হাসলেন | 

(৩) হযরত আয়েশা (রা.) বলেছেন, “রাসূল (সা.) ইন্তিকালের আগে “সুবহানাকা আল্লাহুমা 
ওয়া বিহামদিকা আসতাগফিরুকা ওয়া আতৃবু ইলাইকা' বেশী বেশী পড়তেন ।” এ কথাগুলো অন্য 
রিওয়ায়াতে এভাবে বলা হয়েছে, “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী আস্তাগফিরুল্লাহা ওয়া আতৃবু 
ইলাইহি ৷’ 

(8) হযরত উম্মে সালমা (রা.) বলেন, রাসূল (সা.)-এর জীবনের শেষ দিনগুলোতে সব 
অবস্থায় উঠতে-বসতে, আসতে-যেতে “সুবহানাল্লাহ ওয়া বিহামদিহী' পড়তে থাকতেন। একদিন 
জিজ্ঞেস করলাম, “এ যিকিরটি আপনি এত বেশী কেন করেন? জওয়াবে তিনি বললেন, “আমাকে 
এর হুকুম করা হয়েছে ।' এ কথা বলেই তিনি এ সূরাটি পড়ে শুনালেন। 

(৫) ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত যে, এ সূরা নাযিল হবার পর রাসূল (সা.) 
আখিরাতের জন্য এতো বেশী পরিশ্রম করতে লাগলেন, যা ইতঃপূর্বে কখনও দেখা যায় নি। 


বিশেষ শিক্ষা 

কোন মহৎ ও বড় কাজ সমাধা করাই আসল সাফল্য AT সে কাজ যদি আল্লাহ পাক কবুল 
না করেন, তাহলে বড় কাজ সত্ত্বেও জীবন ব্যর্থ। 

মানুষ যত যত্নের সাথেই কোন কাজ করুক, তাতে ভুল-ভ্রান্তি ও দোষ-ত্রটি থাকা 
স্বাভাবিক | বিশেষ করে আল্লাহর দৃষ্টিতে ও তার উন্নত মানে বিচার করলে পদে পদেই দোষ বের 
হবে। কিন্তু দয়াময় আল্লাহ মানুষের সাধনার সুফল দিতে চান। তাই মানুষকে এ সূরার মাধ্যমে 
শিক্ষা দিয়েছেন যে, মানুষ যেন নিজের যোগ্যতা নিয়ে গর্ববোধ না করে এবং কোন বড় কাজ 
সমাধা করতে পারায় গৌরবের দাবীদার না হয়। 

অন্য মানুষ তার কাজের যত প্রশংসা করুক সে নিজে যেন এ কথাই মনে করে যে, তার 
কাজ যতটা নিখুঁত হওয়া উচিত ছিল, ততটা হয় নি। তার এ ধারণা থাকাই উচিত যে, এ কাজে 
যে পরিমাণ সাফল্য হয়েছে, তা আল্লাহর মেহেরবানী। আর যেটুকু SAV রয়ে গেছে, তা তারই 
দোষে | এ মনোভাব যার আছে, সে কোন বিরাট খিদমাত আন্জাম দেবার পরও অহংকার প্রকাশ 
করবে না। বরং সে বিনয়ের সাথে ইস্তিগফার করতে থাকবে এবং দোষ-ক্রুটি মাফ করে এ 
খিদমাতটুকু কবুল করার জন্য মনিবের দুয়ারে ধরণা দিতে থাকবে | 


www.pathagar.com 


oo or 
=e 


yo Soh CAE EES 29৪ 


পা ASS we er পপ পা 


£ ২. এবং (হে রাসূল) আপনি দেখতে পান যে, রত 14 

EB ০০১ ৪ ০৬৯১৪ wlll ০৪15৩ 
মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল সপ, সনির 
হচ্ছে, ০0115514111 


পণ ae Cae ৩ 
. 
পপ 


Ho, তখন আপনার রবের প্রশংসাসহ তীর | ৬ ৯১৯৩ 4 ৬৯ cd 
{ তাসবীহ করুন ও তীর কাছে মাফ চান,২ SUES 
নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী | ০ 


a ১. নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী এ সুরাই সব শেষে রাসূল (সা.)-এর ইস্তিকালের প্রায় তিন মাস আগে নাযিল হয়েছে। 
&} এ সূরার পর আরও কতক আয়াত নাযিল হয়েছে বটে, কিন্তু পরিপূর্ণ কোন সূরা আর নাযিল হয় নি। 

সু ২. এটাও বর্ণিত আছে যে, এ সূরা নাযিল হবার পর রাসূল (সা.) তীর জীবনের শেষ দিনগুলোতে অনেক বেশী হামদ, 
তাসবীহ ও ইস্তিগফার করেছিলেন | 





www.pathagar.com 


১৪০ 


সূরা আল-লাহাব 


নাম £ পয়লা আয়াতের ‘লাহাব’ শব্দ দ্বারাই এর নাম রাখা হয়েছে। 

নাযিলের সময় £ সবার মতেই এ সুরাটি মাক্ধী যুগের । কিন্তু মাক্বী যুগের কোন্‌ স্তরে এ 
সূরা নাযিল হয়, তা সঠিকভাবে নির্ণয় করা কঠিন। অবশ্য সূরার বক্তব্য থেকে স্পষ্ট ধারণা করা 
যায় যে, যখন রাসূল (সা.)-এর আপন চাচা আবু লাহাবের বিরোধিতা এমন চরম পর্যায়ে পৌঁছল 
যে, ইসলামী আন্দোলনের পথে সে সবচেয়ে বড় বাধা হয়ে দাড়াল, তখনই এ সূরাটি নাযিল হয়। 
সম্ভবত নবুওয়াতের সপ্তম বছর থেকে দুশমনরা যখন রাসূল (সা.)-এর চাচা আবূ তালিবসহ 
নবীর গোটা বংশকে “শি'আবে আবু তালিব’ নামক উপত্যকায় বন্দী করে রাখে, তখন একমাত্র 
আবূ লাহাব ছাড়া রাসূল (সা.)-এর সব ঘনিষ্ঠ আত্মীয়ই বংশীয় সম্পর্কের খাতিরে রাসূল 
(সা.)-কে সমর্থন করে | এর ফলে তারা সবাই রাসূল (সা.)-এর সাথে বন্দীদশায় জীবন কাটাতে 
বাধ্য হয়। এ কঠিন সময়েও আবূ লাহাব বংশের সবার বিরুদ্ধে রাসূল (সা.)-এর দুশমনদের 
সাথে মিলে শক্রতা করতে থাকে | 

এ সূরাটি নাযিলের সময়ের সাথে উপরের ঘটনার সম্পর্ক আছে বলেই ধারণা হয়। কারণ 
কুরআন মজীদে স্পষ্ট নাম উল্লেখ করে আর কোন লোককে নিন্দা করা হয়নি | আবূ লাহাবকে এ 
সূরায় যে কঠোর ভাষায় নিন্দা করা হয়েছে, তা রাসূল (সা.)-এর মুখে আপন চাচার বিরুদ্ধে 
উচ্চারণ করা সাধারণ অবস্থায় ভদ্রতার খুবই বিরোধী ৷ বিশেষ করে সেকালে আরবে বংশীয় 
সম্পর্কের যে রেওয়াজ ছিল, তাতে এ ধরনের নিন্দাবাদ নিতান্ত আপত্তিকর মনে হওয়ারই কথা। 
রাসূল (সা.) সমাজে অতি উন্নত চরিত্রের অধিকারী বলে খ্যাত ছিলেন। কিন্তু এ নিন্দাবাদের 
প্রতিবাদ কেউ করে নি। সমাজ বরং আবূ লাহাবের আচরণকেই চরম রীতি বিরোধী মনে 
করেছে । গোটা বংশের বিরুদ্ধে এক আবূ লাহাব যে ব্যবহার করেছে, তাতে সে সময়কার 
রেওয়াজ অনুযায়ী সে চরম নিন্দার যোগ্য ছিল বলেই কেউ এতে আপত্তি তোলে নি। আবূ 
লাহাবের এ আরচণ এ সময় যতোটা নিন্দনীয় বলে সমাজে স্বীকৃত ছিল, এতোটা শুধু তার 
ইসলাম বিরোধিতার কারণে হয় নি। তাই এ সূরাটি এ সময়কার বলেই মনে হয়। 

এতিহাসিক পটভূমি 8 কুরআন মজীদে ইসলামের দুশমনদের মধ্যে একমাত্র আবু লাহাবের 
নাম নিয়ে কেন নিন্দাবাদ করা হলো- এ কথা ভালভাবে বুঝতে হলে আরব সমাজকে বুঝতে হবে 
এবং আবু লাহাবের ভূমিকা জানতে হবে। 

প্রাচীনকাল থেকেই আরববাসীদের মধ্যে এমন মারামারি, কাটাকাটি, লুট তরাযজ চালু ছিল 
যে, আত্মরক্ষা ও নিরাপত্তার প্রয়োজনে বংশীয় ও গোত্রীয় এক্য ছাড়া বাচবার কোন পথই ছিল না। 
আত্মীয়-স্বজনের পারস্পরিক গভীর সম্পর্কের গুরুত্ব সেখানে সবচেয়ে বেশী ছিল। তাই এক 
বংশের কোন লোকের সাথে অন্য বংশের কোন লোকের ব্যক্তিগত ঝগড়াও সহজেই বংশীয় 
লড়াইয়ে পরিণত হতো | 


www.pathagar.com 


385 


এ সামাজিক প্রথার কারণেই কুরাইশদের অন্যান্য সব গোত্র এক জোট হয়ে রাসূল 
(সা.)-এর দুশমন হয়ে যাওয়া সত্তেও বনী হাশিম ও বনী মুত্তালিব প্রকাশ্যভাবে রাসূল (সা.)-কে 
সমর্থন করতে থাকল | অথচ তাদের অধিকাংশ লোক তখনও ঈমান আনে নি । ধর্মের দিক দিয়ে 
রাসূল (সা.)-এর বিরোধী কুরাইশদের সাথে তাদের মিল থাকলেও গোত্রীয় কারণেই তারা রাসূল 
(সা.)-কে তার দুশমনদের হাতে ছেড়ে দিতে রাষী ছিল না। 

বংশীয় ও গোত্রীয় এঁক্যের প্রচলিত এ রীতি আরবে এতটা স্বীকৃত সামাজিক নীতি হিসাবে 
গণ্য ছিল যে, কুরাইশরা বনী হাশিম ও বনী মুস্তালিবকে রাসূল (সা.)-এর সমর্থন করার দরুন 
কখনও এ অভিযোগ করে নি যে, তোমরা বাপ-দাদার ধর্মের বিরোধী লোকের সমর্থন করে 
ধর্মদ্রোহী হয়ে গেছ। কারণ, 2 সমাজে বংশের মর্যাদা ধর্মের চেয়েও বেশী ছিল। এমনি এক 
সমাজে আবু লাহাবই একমাত্র লোক ছিল যে, এ প্রচলিত ও সর্বজনস্বীকৃত রীতির বিরুদ্ধে তারই 
আপন ভাতিজার দুশমনদের সাথে মিলে নিজ বংশের বিরোধী বলে পরিচিত হয়ে গেল। যে 
সমাজে ভাতিজাকে আপন ছেলের মতো স্নেহ করা এবং জান দিয়ে হলেও শক্রর হাত থেকে রক্ষা 
করার নীতি চালু ছিল, সে সমাজে আবূ লাহাবের এ আচরণ চরম নিন্দারই যোগ্য ছিল তাই তার 
নাম নিয়ে এ নিন্দাবাদ করা সত্তেও কেউ এ কারণে রাসূল (সা.)-এর উপর দোষারোপ করে নি 
এবং আপন চাচার বিরুদ্ধে এ সূরার কঠোর ভাষা প্রয়োগ করাকে নিন্দনীয় মনে করে নি। 


আবু লাহাবের দুশমনীর ধরন ঃ 
(১) নবুওয়াতের তৃতীয় বছরে যখন রাসূল (সা.) সর্বপ্রথম সাফা পাহাড়ের চূড়ায় দাড়িয়ে 
ইসলাম কবুল করার দাওয়াত দিলেন, তখন আবু লাহাব চিৎকার করে বলে 
উঠলো, ‘তাব্বান লাকা’ -তুমি ধ্বংস হও’ | এ সূরাতে এ শব্দটিই আবূ লাহাবের উপর প্রয়োগ 
করা হয়েছে। 

(২) একদিন আবূ লাহাব রাসূল (সা.)-কে জিজ্ঞেস করল, “তোমার দ্বীন কবুল করলে আমার 
কী লাভ হবে £' রাসূল (সা.) বললেন, “আর সব ঈমানদারদের যা হবে তাই 1” আবু লাহাব এ 
“তাব্বান' শব্দ ব্যবহার করেই বলল, “এ দ্বীন ধ্বংস হোক, যা আমাকে সাধারণ লোকের সমান 
বানাতে চায়।' 

(৩) আবূ লাহাবের বাড়ী ও রাসূল (সা.)-এর বাড়ী পাশাপাশি ছিল। সে ও তার স্ত্রী 
হরহামেশা রাসূল (সা.)-কে বিরক্ত করতো রাসূল (সা.) যখন নামায আদায় করতেন, তখন 
ছাগলের ভুঁড়ি উপর থেকে ছুঁড়ে ফেলতো | কখনো রাসূল (সা.)-এর বাড়ীতে খাবার পাক হবার 
সময় মলমৃত্র ছড়িয়ে দিতো । আবূ লাহাবের স্ত্রী উম্মে জামীল (আবু সুফিয়ানের বোন) রোজ 
কীটাওয়ালা গাছ-গাছড়া রাতের বেলা ঘরের দরজার সামনে জমা করে রাখতো, যাতে সকালে 
বের হলেই রাসূল (সা.)-এর পায়ে বিধে। 

(8) নবুওয়াতের পূর্বে আবূ লাহাবের দু'ছেলের সাথে রাসূল (সা.)-এর দু'মেয়ের বিয়ে হয়। 
ইসলামের দাওয়াত ব্যাপক হতে দেখে আবূ লাহাব রাসূল (সা.)-এর মেয়েদেরকে তালাক দিতে 
বাধ্য করল। 


www.pathagar.com 


১৪২ 


(৫) যখন রাসূল (সা.)-এর দ্বিতীয় ছেলেও ইন্তিকাল করলেন, তখন আবু লাহাব খুশী হয়ে 
দীড়ে যেয়ে কুরাইশ সরদারদেরকে ‘সুসংবাদ’ দিল। রাসূল (সা.)-এর বিরোধিতায় সে এমন 
অন্ধ ছিল যে, এ জাতীয় হীন কাজ করতেও লজ্জাবোধ করে নি। 

(৬) রাসূল সো.) যখনই যেখানে দ্বীনের দাওয়াত দিতেন, সাথে সাথেই আবূ লাহাব যেয়ে 
লোকদেরকে রাসূলের বিরুদ্ধে উত্তেজিত করতো ৷ কখনো নিজেই পাথর মেরে রাসূল (সা.)-কে 
তাড়িয়ে দেবার চেষ্টা করতো | 

(৭) নবুওয়াতের সপ্তম বছরে কুরাইশদের সমস্ত গোত্র মিলে যখন বনী হাশিম ও বনী 
মুত্তালিবকে 'শি'আবে আবু তালিবে' বন্দী করে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করল, 
তখন একমাত্র আবূ লাহাবই তার স্ত্রী-পুত্র নিয়ে নিজ বংশের বিরুদ্ধে কুরাইশদের দলে যেয়ে 
শামিল হলো। এ অবরোধ দীর্ঘ তিন বছর পর্যন্ত চলেছিলো। রাসূল (সা.) এবং বংশের লোকেরা 
যাতে খাবার জিনিস, এমনকি পানিও না পায়, সে ব্যবস্থাই তারা করলো । জেলের বন্দীদের 
চেয়েও দুরবস্থায় পড়ে, ক্ষুধা, তৃষ্তায় যাতে বাধ্য হয়ে তারা কুরাইশদের নিকট আত্মসমর্পণ করে, 
সে চেষ্টাই চললো | এমন অমানুষিক কাজেও আবু লাহাব অগ্রগামী ছিল। 

(৮) হাজ্জের সময় আগত দূরবর্তী লোকদের কাছে রাসূল (সা.)-এর পক্ষে দ্বীনের দাওয়াত 
দেবার পথে সবচেয়ে বড় বাধা ছিল আবু লাহাব। রাসূল (সা.)-এর আপন চাচা হিসাবে সে যখন 
দূর থেকে আগত লোকদের কাছে রাসূল (সা.)-এর বিরুদ্ধে জঘন্য প্রচার চালাতো, তখন 
স্বাভাবিকভাবেই মানুষ বিভ্রান্ত হতো। তারা রাসূল (সা.)-কে ঘনিষ্ঠভাবে না চেনার ফলে তার 
চাচার বিরোধিতায় কমপক্ষে তাদের মনে সন্দেহ সৃষ্টি হওয়া সহজ ছিল। এমনি পরিস্থিতিতে আবু 
লাহাবই এমন এক ব্যক্তি ছিল, যার নাম নিয়ে নিন্দা করা দরকার ছিল। কিয়ামাত পর্যন্ত যে 
কিতাব মানুষ পড়তে থাকবে, সে কিতাবে তার নামে লা'নত বর্ষণ করাই তার উপযুক্ত পুরস্কার | 
আখিরাতে তার ও তার স্ত্রীর যে দশা হবে, সে বিষয়ে সূরার শেষ তিন আয়াতে ইঙ্গিত দেয়া 
হয়েছে। আর সূরার প্রথম আয়াতের মাধ্যমে তাদের জন্য চিরকাল মানব জাতির অভিশাপ 
পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

এ সুরার মারফতে রাসূল (সা.)-কে শিক্ষা দেয়া হয়েছে যে, দ্বীনের ব্যাপারে আত্মীয়ের কোন 
পরওয়া করার দরকার নেই । আপন বংশের লোক হলেও যদি সে দ্বীনের বিরোধী হয়, তাহলে 
তাকে আপন মনে করা চলবে না। আর যারা দ্বীনের সাথী, তারা দুশমনের বংশের লোক হলেও 
তাদেরকেই প্রকৃত পক্ষে মানুষ মনে করতে হবে। এটাই দ্বীনের দাবী । 


www.pathagar.com 


Fen fa fu iu un uv et fu fu ul fu et i ws vt uu uo uuu uf lui uu 


We 
tpn a 


CD) 


Oe 


(ima 


nee 
(35588 


x 
; 


১. আবূ লাহাবের১ দু'হাত ধ্বংস হলো এবং 
সেও ধ্বংস হয়ে গেলো (বিফল হয়ে 
গেলো)।২ 


Od 


লে 
Pas 


pad bd 


১১১১ 


মুল 
rat 


Pad bs 


২. তার মাল ও যা সে কামাই করেছে, তা 
তার কোন কাজে লাগলো না। 


Pad bad bad 
ein nS 


এ) 


chee 


Oud 41513 Ge ০] ৮১ রী 


£ 


ঘুল 


৮. 
১ 


৩-৪. শিগগিরই সে শিখাযুক্ত আগুনে প্রবেশ 
করবে এবং (তার সাথে) তার এ He? | 
(আগুনে প্রবেশ করবে), যে কুটনামী করে é emt চা 


এ 


= 
০4 


> 
= 


me 


0) 


| als 


EP 


H 
মণ 


বেড়ায় ।* ৮১৪০ is এ PR 
৫. তার ঘাড়ে খেজুর শাখার আঁশের পাকানো Ja | 142৯ ০ 


পা শিস 


(খসখসে) দড়ি থাকবে ।% ০১৮০০ ০৪ 


৮1414202172 


xe 


পু 


cr 


১। এ লোকটি রাসূল (সা.)-এর চাচা ছিল এবং আবূ লাহাব নামেই পরিচিত ছিল। (লাহাব মানে আগুনের শিখা । 
তার গায়ের রং আগুনের মতো উজ্জ্বল বলে তাকে এ নামে ডাকা হতো । সে শেষ পর্যন্ত দোযখের আগুনে জ্বলবে 
বলেও আবূ লাহাব নামই বেশী উপযোগী) 

AQ । মানে, ইসলামের অ্থগতিকে বাধা দেবার জন্য আবূ লাহাব যত শক্তিই খরচ করে থাকুক, শেষ পর্যন্ত সে বিফল 

ও ব্যর্থই হয়েছে। 

Fol এ মহিলার নাম ছিল উম্মে জামীল এবং সে আবু সুফিয়ানের বোন ছিল। সে ইসলামের দুশমনীর ব্যাপারে তার 

স্বামী থেকে কোন অংশেই কম ছিল না। 


হুট * ‘হাম্মা লাতাল হাতাব’ এর শাব্দিক অর্থ-সে কাঠ বয়ে আনে । “কাঠ বয়ে আনা” কথাটির কয়েকটা অর্থ হতে পারে 2 
ক. উম্মে জামীল জংগল থেকে কাঁটাওয়ালা ডালপালা জোগাড় করে রাসূল (সা.)-এর ঘরের সামনে রাখতো, 
যাতে রাসূল (সা.)-এর পায়ে বিধে। 
খ. সে রাসূলের বিরুদ্ধে কুৎসা গেয়ে বেড়াতো, যার ফলে তার পাপের বোঝা বেড়ে যাচ্ছিল। আরবি পরিভাষার 
পাপের বোঝা অর্থেও কাঠের বোঝা বলা হয়। 
a 'জীদ' অর্থ অলংকারে সজ্জিত গলা BCU জামীল খুব মূল্যবান হার গলায় পরতো | এখানে বলা হয়েছে যে, সেই 
সজ্জিত গলায় দোযখের কষ্টদায়ক শিকল বাধা থাকবে। 


সরল 
Fad Fad bad 
Comms 


| ৭141 


৮৮০7১ 


eee 
‘pat fat 


Fad Fad Fad Pad bad Pal tad 


a 





b 


rope জর ee pea pene eg Le Cee" চর চর চর চর ee ea চৰ চৰাচৰ > সা সপ 


০৮৮11177418: 8 


৯, 


www.pathagar.com 


১৪৪ 


সুরা আল-ইখলাস 


নাম 8 কুরআন শরীফের সৃরাগুলোর নাম যে নিয়মে রাখা হয়েছে, সে নিয়মে এ সুরার 
নামকরণ করা হয় নি। সাধারণত একটি সূরার কোন একটি শব্দ থেকেই এ সূরার নাম রাখা 
হয়েছে। কিন্তু এ সূরায় সে নিয়ম পালন করা হয় নি। ‘ইখলাস’ শব্দটি এ সূরায় নেই। সূরা 
ফাতিহার মধ্যেও ‘ফাতিহা’ শব্দ নেই। এ দুটি সুরার নামকরণই সাধারণ নিয়মের ব্যতিক্রম | 

এ সূরাটির নাম অত্যন্ত সার্থক। ‘ইখলাস’ মানে আন্তরিকতা | খালিস বা খালাস শব্দ থেকে 
এর উৎপত্তি । খালিস মানে বিশুদ্ধ এবং খালাস মানে মুক্তি। অর্থাৎ আল্লাহ পাকের যে পরিচয় এ 
সূরায় দেয়া হয়েছে, তাওহীদ সম্পর্কে এটাই একমাত্র বিশুদ্ধ ধারণা এবং যারা এভাবে আল্লাহকে 
চিনে নেবে, তারাই শিরকের ভ্রান্তি থেকে মুক্তি পাবে এবং এর ফলে দোযখ থেকেও মুক্তি ACA 
তাওহীদ সম্পর্কে প্রকৃত আন্তরিকতা সৃষ্টি করাই এ সূরার উদ্দেশ্য | তাই এর নামই রাখা হয়েছে 
ইখলাস বা আন্তরিকতা | 

নাযিলের সময় £ বিভিন্ন রকম রেওয়ায়াতের কারণে এ সুরাটি মাক্কী, না মাদানী সে বিষয়ে 
মনে হয় । আর যেহেতু তাওহীদই দ্বীন-ইসলামের পয়লা ভিত্তি, সেহেতু নবুওয়াতের প্রথম দিকেই 
এ বিষয়ে শিক্ষা দেয়া স্বাভাবিক। ছোট ছোট আয়াতে দ্বীনের বুনিয়াদী কথা মুখস্থ রাখার 
উপযোগী করে বলার যে বৈশিষ্ট্য মাক্কী যুগের পয়লা দিকের সূরায় দেখা যায়, এ সূরাটিতেও সে 
বৈশিষ্ট্য স্পষ্ট | আরও একটা বিখ্যাত ঘটনা থেকে সূরাটি মাক্কী বলে প্রমাণ পাওয়া যায়- হযরত 
বিলাল (রা.) উমাইয়া বিন খালফের ক্রীতদাস ছিলেন৷ ইসলামের তাওহীদী শিক্ষা ত্যাগ করে 
মুশরিকী আকীদায় ফিরিয়ে নেবার জন্য উমাইয়া যখন হযরত বিলাল (রা.)-কে আগুন-ঝরা 
রোদের সময় ভয়ানক গরম বালুর উপর শোয়ায়ে বুকের উপর বিরাট এক পাথর চাপা দিয়ে 
রেখেছিল, তখন তিনি “আহাদ আহাদ’ শব্দ দিয়ে একদিকে তাওহীদের কথা ঘোষণা করছিলেন, 
অপরদিকে এ মহাবিপদে ‘আহাদ’ শব্দেই আল্লাহকে কাতরভাবে ডাকছিলেন। এ ঘটনা মাক্কী 
যুগের এবং এ শব্দটি এ সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ | তাই সুরাটি নিঃসন্দেহে মাক্কী । 

আলোচ্য বিষয় ঃ তাওহীদই এ সূরার মূল আলোচ্য বিষয় | মানুষ আল্লাহকে যে নামেই 
ডাকুক, সবকিছুর উপর যে একজন মহাশক্তিমান সত্তা আছেন, তা মানব জাতি কোন কালেই 
অস্বীকার করতে পারে নি। কিন্তু আল্লাহ সম্পর্কে সঠিক ধারণার অভাবে মানুষ অগণিত দেব-দেবী 
ও বিভিন্ন সৃষ্টবস্তুকে আল্লাহর গুণাবলীর বিকাশ মনে করে এ সবকে আল্লাহর সাথে শরীক বলে 
ধরে নিয়েছে। অগ্নিপূজা ও সূর্যপূজা থেকে আরম্ভ করে লিঙ্গপূজা পর্যন্ত অসংখ্য শিরকী আকীদা 
দুনিয়ায় আজও আছে, যেমন সেকালে ছিল৷ ইয়াহুদী ও খিষ্টানরা এক আল্লায় বিশ্বাসী বলে দাবী 
করলেও তারা আল্লাহর নবীদেরকে পর্যন্ত আল্লাহর সন্তান বানিয়ে পূজা করার ব্যবস্থা করেছে। 
আল্লাহর কিতাবকে মানার দাবীদার হয়েও তারা তাওহীদের বিশুদ্ধ শিক্ষা হারিয়ে ফেলেছে। এ 
অবস্থায় রাসূল (সা.) যখন হাজারো রকমের শিরকে লিপ্ত মানুষকে খালিস তাওহীদের দাওয়াত 


www.pathagar.com 


১৪৫ 


দিলেন, তখন স্বাভাবিকভাবে গোটা সমাজই এক বিরাট প্রশ্ববোধক চিহ্ন হয়ে দীড়াল। সবার 
একই প্রশ্ন, ‘বাপ-দাদার কাল থেকে যাদের পূজা করে এসেছি তা সবই মিথ্যা ? তাহলে মুহাম্মদ 
(সা.) যাকে একমাত্র মাবুদ মানার দাওয়াত দিচ্ছে, সে সত্তার সঠিক পরিচয় কী ? বিভিন্ন সময় 
বিভিন্ন লোক বিচিত্র ধরনের ভাষায় রাসূল (সা.)-কে এ বিষয়ে প্রশ্ন করেছে। এমনকি অভদ্র, 
বিদ্রপজনক ও হাস্যকর প্রশ্ন করা হয়েছে। আল্লাহ পাক এ সূরাতে অতি সংক্ষেপে স্পষ্ট ভাষায় 
এসব প্রশ্রের জওয়াব দিয়েছেন। 

ফযীলত ও গুরুত্ব 3 রাসূল (সা.) থেকে এ সূরা সম্পর্কে বহু হাদীস বর্ণিত হয়েছে। এ দ্বারা 
এ সূরাটির বিরাট মর্যাদা, ফযীলত ও গুরুত্ব স্পষ্ট বুঝা যায়। এ সূরাটি যেন বেশী বেশী পড়া হয়, 
সে বিষয়েও যথেষ্ট তাকিদ দেয়া হয়েছে। কারণ, ইসলামের মূল শিক্ষাই হলো তাওহীদ | আর এ 
FATS অতি সংক্ষেপে তাওহীদের মূল কথাকে এমন কয়েকটি ছোট ছোট আয়াতে শেখানো 
হয়েছে, যা সহজেই মুখস্থ হবার যোগ্য এবং যা বুঝতেও সহজ। 

এ সূরার ফযীলত সম্পর্কে সবচেয়ে বিখ্যাত হাদীস হলো এই যে, রাসূল (সা.) বিভিন্ন সময় 
বলেছেন, “এ সূরাটি কুরআনের তিন ভাগের এক ভাগ |” হাদীসের ব্যাখ্যাদাতাগণ (মুহাদদিসীন) 
এ কথার অনেক রকম অর্থ করেছেন। একটি অর্থই সবচেয়ে বেশী জনপ্রিয় । সে অর্থ অনুযায়ী 
তিনবার এ সূরাটি পড়লে সম্পূর্ণ কুরআন শরীফ একবার পড়ার সওয়াব হয়। অবশ্য রাসূল (সা.) 
নিজে এ ধরনের কোন কথা বলেন নি। সওয়াব দেবার ক্ষমতা আল্লাহর হাতে | এ ব্যাখ্যা আল্লাহ 
ঠিক মনে করলে অবশ্যই সওয়াব দেবেন। 

যারা এ সূরার মূল আলোচ্য ও প্রতিপাদ্য বিষয়ের ভিত্তিতে এ হাদীসের ব্যাখ্যা করেন, তাদের 
মতে হাদীসটিতে এ সূরার বিরাট গুরুত্ই বুঝান হয়েছে। ইসলামের বুনিয়াদী আকীদা তিনটি- 
তাওহীদ, রিসালাত ও আখিরাত | ঈমানের জন্য. যতগুলো বিষয়ে বিশ্বাস করা জরুরী, তার মধ্যে 
এ তিনটিই আসল ও প্রধান। গোটা কুরআনের বুনিয়াদী শিক্ষাই এ তিনটি । তাই তাওহীদের 
শিক্ষা কুরআনের বুনিয়াদী তিনটি শিক্ষার মধ্যে প্রথম ও প্রধান | সে হিসাবে তাওহীদের শিক্ষাই 
কুরআনের মূল শিক্ষার তিন ভাগের এক ভাগ। আর সূরা ইখলাসে এ তাওহীদের শিক্ষাই 
সুস্পষ্টভাবে দেয়া হয়েছে। তাই গুরুত্বের দিক দিয়ে এ সূরাটি কুরআনের তিন ভাগের এক ভাগ। 

রাসূল (সা.)-এর সময় বেশ কয়েকজন সাহাবী এ সূরাটি নামাযে খুব বেশী পড়তেন। 
এমনকি ইমামতী করতে গিয়ে কোন এক সাহাবী প্রত্যেক রাকআতে এ সূরা পড়ার পর অন্য 
সূরা পড়তেন। এ জাতীয় বিভিন্ন ধরনের অভ্যাস সম্পর্কে অনেকেই রাসূল (সা.)-এর মতামত 
জানতে চান। যাদের সম্পর্কে এ বিষয়ে রাসূল (সা.)-এর কাছে প্রশ্ন করা হয়, তাদেরকে ডেকে 
তিনি জিজ্ঞেস করলেন, “তোমরা এ সূরাকে নামাযে এতো বেশী বেশী কেন পড় £' তারা সবাই 
একই ধরনের জওয়াব দিলেন যে, 'এ সূরাকে আমি খুব মহব্বত করি | কারণ, এতে রহমানের 
গুণাবলী বয়ান করা AAR |” রাসূল (সা.) এ কথা শুনে বললেন, “এ সূরার মহব্বত তোমাকে 
বেহেশতে প্রবেশ করিয়ে দিল।' আর একজন সম্পর্কে তিনি বললেন, “তাকে খবর দিয়ে দাও যে, 
আল্লাহ তাআলাও তাকে মহব্বত করেন 1” 


www.pathagar.com 


. (হে রাসূল) আপনি বলে দিন? তিনিই 
আল্লাহ,২ (যিনি) একক (অদ্বিতীয়)৩ 


. আল্লাহ সবার কাছ থেকে অভাবমুক্ত (আর 
আল্লাহর কাছে সবাই অভাবী)। 
, তার কোন সন্তান নেই; তিনিও কারো 


সন্তান নন।* 


. কেউ তার সাথে তুলনার যোগ্য AA 


কাফির ও মুশরিকরা রাসূল (সা.)-কে জিজ্ঞেস করতো যে, সব মাবুদকে বাদ দিয়ে আপনার যে রবকে একমাত্র : 
মাবুদ মানাবার জন্য চেষ্টা করছেন, তিনি কেমন? তার বংশ পরিচয় কী? কী দিয়ে তিনি তৈরী? এ দুনিয়া তিনি কার FF 
কাছ থেকে ওয়ারিস হিসাবে পেয়েছেন? আর কে-ই বা তীর ওয়ারিস হবে? এ প্রশ্নের জওয়াবেই এ সূরা নাযিল 
হয়। 


Pad Waa bra bad bad | 


OH 


টন 
Ls 


নু ২। অর্থাৎ যাকে তোমরাও আল্লাহ নামেই জান, যাকে গোটা সৃষ্টির স্রষ্টা ও রিযিকদাতা বলে মান, তিনিই আমার রব। ধু 
সী ৩। ‘ওয়াহিদ’ শব্দ ব্যবহার না করে ‘আহাদ’ শব্দ ব্যবহার করা হয়েছে। ‘ওয়াহিদ মানে ‘এক’ আর ‘আহাদ’ মানে হুঁ 
Se ‘অদ্বিতীয়'-যার মতো আর কেউ CHS | একজন মানুষ বা একটি দেশ বললে বুঝা যায় যে, অনেক মানুষ বা দেশ 2 


4 


আছে, যার একটির কথা বলা হচ্ছে। কিন্তু আল্লাহ অদ্বিতীয় বললে বুঝা যায়, তিনি সকল দিক দিয়েই একক, যার 
সাথে তুলনা-করার কেউ নেই বা এ জাতীয় সত্তা আর একটিও নেই। তাই আরবি ভাষায় ‘আহাদ’ শব্দটি শুধু হুঁ 
সে আল্লাহর জন্যই ব্যবহার করা হয়। ‘ 
Bl খু অর্থাৎ তিনি কাকেও জন্ম দেন নি এবং তাকেও কেউ জন্ম দেয় নি। 


XTX 
oat 





www.pathagar.com 


১৪৭ 


সূরা আল-ফালাক 
সূরা আন-নাস 


নাম 3 এ দুটি সূরা আলাদা দু'নামে পরিচিত হলেও বিভিন্ন কারণে সূরা দুটির পরিচিতি 
একই সাথে দেয়া হচ্ছে। সূরা দুটির মধ্যে অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে। আলোচ্য বিষয়েও সূরা 
দুটোর মধ্যে এত মিল রয়েছে যে, দুটোকে মিলিয়ে “ah ফাতাইন' (আশ্রয় চাওয়ার দুটো 
সূরা) নাম দেয়া হয়েছে | আলাদাভাবে সূরা দুটোর পয়লা আয়াত থেকে ‘ফালাক’ ও ‘নাস’ শব্দ 
দ্বারা এদের নাম রাখা হয়েছে। 

নাযিলের সময় £ বিভিন্ন রকম রেওয়ায়াতের দরুন এ দুটো সূরা মাক্কী, না মাদানী, সে 
বিষয়ে মতভেদ আছে। কিন্তু সূরা দুটোর ভাব ও ভাষা এবং বাচনভঙ্গি sel যুগের সুরার 
অনুরূপ | 

মাদীনায় ইয়াহুদীরা রাসূল (সা.) এর উপর যে যাদু করেছিল, সে যাদু এ দুটো সুরার মাধ্যমে 
খতম করা হয়েছিল বলেই এ সূরা দুটোকে মাদানী মনে করা জরুরী নয়। বিভিন্ন সময় বিভিন্ন 
অবস্থায় একই সুরা নতুন করে পেশ করা হয়েছে বলে জানা AA | তাই এ সূরা দুটি মাক্কী যুগে 
জিবরাঈল (আ.) এ দুটো সূরা পড়ার জন্য রাসূল সো.)-কে উপদেশ দেন। সূরা দুটি একই সাথে 
নাযিল হয়। 

এতিহাসিক পটভূমি $ মাক্ধী যুগে যখন এ দুটো সূরা নাযিল হয়, তখন কুরাইশদের 
বিরোধিতা এতটা বেড়ে গিয়েছিল যে, মনে হচ্ছিল যে, রাসূল (সা.)-এর ইসলামী আন্দোলন যেন 
তীমরুলের চাকে ঢিল মারার কাজ করেছে। এক সময় বিরোধীরা ধারণা করেছিল যে, কোন না 
কোনভাবে রাসূল (সা.)-কে এ কাজ থেকে ফিরিয়ে রাখা যাবে । কিন্তু তারা যখন এ বিষয়ে 
নিরাশ হয়ে গেল, তখন দুশমনী চরম আকার ধারণ করল। 

বিশেষ করে যেসব পরিবারে কোন পুরুষ বা নারী, যুবক বা যুবতী ইসলাম কবুল করার 
দরুন পরিবারের অন্যদের সাথে তাদের বিরোধ চলছিল, কুরাইশদের নেতৃত্বে তাদের দুশমনী 
আরও বেড়ে গেল। ঘরে ঘরে গভীর রাতে সলা-পরামর্শ চলতে লাগলো । রাসূল (সা.)-কে 
গোপনে হত্যা করার ষড়যন্ত্র চললো | নানারকম যাদু-টোনা করা হলো, যাতে রাসূল (সো.) অসুস্থ 
হন বা পাগল হয়ে যান। মানুষ ও জিন সম্প্রদায়ের মধ্যে শয়তান প্রকৃতির সবাই জনগণকে 
বিভ্রান্ত করার উদ্দেশ্যে রাসূল (সা.)-এর বিরুদ্ধে হাজারো রকমের অপপ্রচার চালাতে লাগলো | 
তারা জনগণের মনে এমন সব সন্দেহ ও খারাপ ধারণার সৃষ্টি করতে থাকলো, যাতে তারা রাসূল 
(সা.) থেকে দূরে সরে থাকে | 

আবূ জাহেল ও অন্যান্য কুরাইশ নেতাদের মনে হিংসার আগুন জ্বলছিল। কারণ, রাসূল (সা.) 
কুরাইশ বংশের বনী আবদে মানাফের শাখার অন্তর্ভুক্ত ছিলেন। আর আবূ জাহেল ও অন্যান্য 


www.pathagar.com 


১৪৮ 


নেতারা দুনিয়ার সব ব্যাপারেই এ শাখার সাথে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দিতায় লিপ্ত ছিল। সব 
পার্থিব বিষয়েই প্রতিযোগিতা সম্ভব ছিল । কিন্তু নবুওয়াতের বেলায় আবু জাহেলরা অসহায় বোধ 
করে চরম হিংসার আগুনে জ্বলতে লাগলো | 

আলোচ্য বিষয় £ এমনি পরিবেশে আল্লাহ পাক এ দুটো সূরার মাধ্যমে রাসূল (সা.)-কে 
উপদেশ দিলেন যে, আপনি কোন অবস্থায়ই পেরেশান হবেন না। আপনি আপনার রবের কাছে 
আশ্রয় গ্রহণ করুন ও নিরাপত্তা বোধ করুন| বিরোধিতার এ তুফান দেখে আপনি মোটেই 
ঘাবড়াবেন না। আপনি নিজেকে অসহায় ও নিরাশ্রয় মনে করবেন না। আপনার রবই আপনার 
সহায়ক | তার নিকট আশ্রয় চান। 

এ দুটো সূরার মাধ্যমে রাসূল (সা.)-কে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া হলো যে, 
দুশমনদের সামনে ঘোষণা করে দিন যে, আপনি কোন মহাশক্তির আশ্রয়ে আছেন এবং সে 
কারণেই তাদের বিরোধিতার কোন পরওয়া করেন AT 

আলোচনার ধারা £ সূরা ফালাকের মাধ্যমে আল্লাহ পাক রাসূল (সো.)-কে শিখিয়ে দিলেন 
যে, আপনি এভবে ঘোষণা করুন $ 

“হে আমার দুশমনের দল, তোমরা আমাকে অসহায় ও দুর্বল মনে করছ ? আমার উপর 
দুশমনীর কালোরাত চাপিয়ে দিয়ে তোমরা ভাবছ যে, এ থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায়ই 
আমার নেই ? তোমরা জেনে রাখ যে, তিনিই আমার রব, যিনি অন্ধকার রাত সরিয়ে দিয়ে 
আলোময় সকাল এনে দেন। তোমরা রাতের বেলায় গোপন পরামর্শ করে যাদুর সাহায্যে এবং 
হিংসার বশবর্তী হয়ে যত রকমেই আমার ক্ষতি করার চেষ্টা কর না কেন, আমার রব আমার 
আন্দোলনের পথে তোমাদের সৃষ্ট এসব দুশমনীর অন্ধকার দূর করে আমার জন্য একদিন 
সফলতার সকাল অবশ্যই এনে দেবেন, যেমন তিনি রাতের পর দিন এনে থাকেন। আমি এ 
মহাশক্তিমান রবের কোলে আশ্রয় নিয়েছি। তোমাদের যাবতীয় গোপন ষড়যন্ত্র, যাদু ও হিংসার 
অনিষ্ট আমার নাগালই পাবে AT” 

সূরা নাসের মারফতে রাসূল (সা.)-কে শিখিয়ে দিলেন যে, আপনি এভাবে ঘোষণা করুন 8 

“হে আমার বিরোধীরা, তোমরা কি জান যে, আমি কার কোলে আশ্রয় নিয়েছি ? যিনি গোটা 
মানব জাতির মুনীব, যিনি সকল মানুষের উপর ক্ষমতাসীন বাদশাহ এবং যিনি সব মানুষের 
ইলাহ হিসাবে স্বীকৃত, তারই নিরাপদ আশ্রয়ে আমি আছি। তাই জিন ও ইনসানের মধ্যে 
যতরকম শয়তানী খাসলাতের লোক আছে, তারা আমার আন্দোলনের বিরুদ্ধে জনগণের মনে 
যত ভুল ধারণারই সৃষ্টি করুক এর ক্ষতি থেকে তিনিই আমাকে রক্ষা করবেন। 

আল্লাহর নিকট রাসূলগণের আশ্রয় চাওয়ার ধরন ঃ আল্লাহ পাক যাদের উপর রাসূলের 
দায়িত্ব অর্পণ করেন, তাদের কাছে সবচেয়ে মযবুত আশ্রয়ই হলো আল্লাহর উপর নির্ভরশীলতা | 
তারা দুনিয়ার কোন শক্তিকে ভয় করেন না। এক আল্লাহর অসস্তৃষ্টির ভয় ছাড়া আর কারো 
পরওয়া তারা করেন না। তারা জানেন যে, আন্লাহপাকই তাদেরকে ইকামাতে দ্বীনের দায়িত্ব 
দিয়েছেন এবং তিনিই সকল অবস্থায় তাদের সহায়ক। তাই বাতিল শক্তির পক্ষ থেকে যত 


www.pathagar.com 


১৪৯ 


হুমকিই আসুক, তারা এতে কখনও ভীত হন না। অতি কঠিন অবস্থায়ও আল্লাহর আশ্রয়ে আছেন 
বলে তারা নিশ্চিন্ত থাকেন। ধীরস্থির মনে তারা দায়িত্‌ পালন করতে থাকেন। প্রতিকূল 
পরিবেশেও তারা পেরেশান হয়ে পড়েন না। 

রাসূল (সা.)-এর বিরুদ্ধে কুরাইশদের চরম দুশমনীর অবস্থায় আল্লাহ পাক এ দুটো সূরার 
মাধ্যমে তাঁর রাসূলকে এ মহা TAS দান করলেন, যার চেয়ে কার্যকর আর কোন অস্ত্র হতে পারে 
না। সত্যিকারভাবে আল্লাহর আশ্রয় গ্রহণ করার মধ্যে যে পরম নিরাপত্তাবোধ সৃষ্টি হয়, তা আর 
কোন প্রকারেই সম্ভব AT | যদি মনের মধ্যে এ নিরাপত্তাবোধ আছে বলে টের পাওয়া না যায়, 
তাহলে বুঝতে হবে যে, আল্লাহর কাছে সঠিকভাবে আশ্রয় চাওয়াই হয় নি। আল্লাহর কাছে আশ্রয় 
চাওয়ার পর পূর্ণ ইয়াকীনের সাথে নির্ভর হতে হবে। 

আল্লাহর রাসূলগণের জীবনে এ জাতীয় সত্যিকারের আশ্রয় চাওয়ার উদাহরণ গোটা কুরআন 
পাকে ছড়িয়ে আছে | কয়েকটি নমুনার উল্লেখ এখানে করা হচ্ছে ঃ 

(১) রাসূল (সা.) হযরত আবূ বকর (রা.)-কে সাথে নিয়ে মাদীনায় হিজরত করার পথে 
মাক্কা থেকে একটু দূরে এক পাহাড়ের গর্তে আশ্রয় নেন। দুশমনের দল রাসূল (সা.)-কে POA 
করার জন্য তালাশে বের হলো | একদল এ গর্তের মুখে পৌছে গেল। হযরত আবু বকর (রা.) 
স্বাভাবিকভাবেই ঘাবড়ে গেলেন নিজের প্রাণের ভয়ে নয়, রাসূল (সা.)-এর নিরাপত্তার চিন্তায় | 
কিন্তু রাসূল (সা.) একটুও পেরেশান হলেন না। তিনি হযরত আবূ বকর (রা.)-কে অভয় দিয়ে 
বললেন, “ঘাবড়াবেন না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন ।' 

(২) Barwa যুদ্ধে একদল সাহাবার ভুলের কারণে যখন মুসলিম বাহিনীর প্রাথমিক পরাজয় 
হলো, তখন রাসূল (সা.) পর্যন্ত আহত হলেন। দুশমনরা তখন প্রচার করে দিলো যে, রাসূল 
(সা.) নিহত হয়ে গেছেন। এ খবর ছড়িয়ে পড়ায় মুসলিমদের মধ্যে যখন দিশেহারা অবস্থার সৃষ্টি 
হলো, তখন আহত অবস্থায়ও রাসূল (সা.) মুজাহিদদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছিলেন | সূরা 
আলে ইমরানের ১৫৩ আয়াতে আল্লাহ পাক উহুদের যুদ্ধের পর্যালোচনা উপলক্ষে সে কথার 
উল্লেখ করেছেন। 

(©) মূসা (আ.)-এর প্রভাব বেড়ে যেতে দেখে ফিরআউন রাজ-দরবারের লোকদেরকে 
বললো, ‘আমাকে বাধা দিও না, আমি মূসাকে কতল করব ৷’ ফিরআউন মহাশক্তিশালী বাদশাহ 
আর মূসা (আ.)-এর সাথে তার ভাই হারূন (আ.) ছাড়া আর কেউ ছিল না। তাদের কাছে 
আত্মরক্ষার কোন ব্যবস্থাও ছিল না | কিন্তু ফিরআউনের পক্ষ থেকে হত্যার হুমকি শুনে তিনি অতি 
MISSA ঘোষণা করলেন, “আখিরাতের হিসাব-নিকাশ যেসব অহংকারীরা বিশ্বাস করে না, 
তাদের অনিষ্ট থেকে আমি অবশ্যই এ সত্তার নিকট আশ্রয় নিয়েছি, যিনি আমার রব এবং." 
তোমাদের রব ।” (সূরা মুমিন-২৭) এখানে মূসা (আ.) স্পষ্ট জানিয়ে দিলেন যে, ‘আমাকে হত্যার 
ভয় দেখাচ্ছ ? আমি তো এমন এক মুনীবের নিকট আশ্রয় নিয়েছি, যিনি আমাকে রক্ষা করার ' 
ক্ষমতা রাখেন এবং তোমাকেও আমার অনিষ্ট করা থেকে ফিরিয়ে রাখার যোগ্যতা রাখেন। 

(8) হযরত ইবরাহীম (আ.)-কে নমরূদ আগুনে ফেলে দেবার ঘোষণা দিল। ইবরাহীম 


www.pathagar.com 


১৫০ 


(আ.) একবিন্দুও বিচলিত হলেন না। আল্লাহ এ অবস্থা দেখে নিজেই আগুনকে নির্দেশ দিলেন, 
“হে আগুন, তুমি ঠাণ্ডা হয়ে যাও, ইবরাহীমের উপর শান্তি বর্ষিত হোক।' (সূরা আম্বিয়া-৬৯) 

এসব উদাহরণ আল্লাহ পাক গল্প বলার জন্য উল্লেখ করেন নি। যারা আল্লাহর দ্বীনকে 
আল্লাহর যমীনে কায়েম করার উদ্দেশ্যে জান ও মাল কুরবানী দেবার জন্য সত্যিকারভাবে প্রস্তুত, 
তাদেরকে এ মহা বর্ম অবশ্যই হাসিল করতে হবে | আল্লাহর কাছে আশ্রয় নেবার চেয়ে বড় কোন 
নিরাপত্তা নেই। এ নিরাপত্তাবোধ নিয়ে ইকামাতে দ্বীনের দায়িত্ব পালন করতে থাকলে হাসিমুখে 
শহীদ হওয়া সম্ভব। এ মনোভাবই মুসলিম সেনাপতির প্রধান অস্ত্র । এ অস্ত্র না থাকলে অন্যান্য 
অস্ত্র সত্বেও পরাজয় আসবে | আর এ অস্ত্র থাকলে অন্য অস্ত্রের অভাব হলেও বিজয় সম্ভব | 

রাসূল (সা.)-এর উপর যাদুর প্রভাব £ এ কথা এঁতিহাসিক সত্য এবং হাদীস থেকে 
প্রমাণিত যে, মাদীনার ইয়াহুদীরা রাসূল (সা.)-এর এক ইয়াহুদী কর্মচারীর সাহায্যে তার চিরুনি 
ও মাথার কতক চুল নিয়ে তাতে যাদু করে একটা কুয়ার ভিতর মাটিতে পাথর চাপা দিয়ে 
রেখেছিল | অনেক দিনে ধীরে ধীরে এর কুফল দেখা গেল । অবশ্য নবী হিসাবে রাসূল (সা.)-এর 
উপর যে পবিত্র দায়িত্ব ছিল, তার উপর যাদুর কোন প্রভাব পড়ে নি। শুধু দৈহিক দিক দিয়ে তিনি 
রোগা হতে লাগলেন | কোন কাজ না করেই তিনি কখনো মনে করতেন যে, করেছেন। হঠাৎ 
মনে হতো যে, তিনি যেন কিছু দেখছেন, অথচ তিনি আসলে দেখেন নি। যাদুর এ জাতীয় যে 
প্রভাব দেখা গেল, তা অনুভব করে রাসূল (সা.) একদিন আল্লাহর নিকট দোয়া করতে থাকলেন। 
এ অবস্থায় একটু ঘুম ঘুম ভাব হলো | জেগেই তিনি হযরত আয়েশা (রা.)-কে বললেন, ‘আমার 
রবকে আমি যে কথা জিজ্ঞেস করেছিলাম, তা তিনি আমাকে জানিয়ে দিয়েছেন ।' 

রাসূল (সা.) হযরত আয়েশা (রা.)-এর নিকট বর্ণনা করলেন যে, দু'জন ফেরেশতার একজন 
আমার মাথার দিকে এবং অন্যজন পায়ের দিকে দীড়িয়ে একে অপরের সাথে আলাপ করার 
মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন যে, লাবীদ বিন আ'সাম নামক ইয়াহুদী আমার চিরুনি ও 
চুলে যাদু করে খেজুরের খোসা দিয়ে ঢেকে অমুক কুয়ার মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছে। কুয়ার 
পানি ফেলে এ জিনিসটা বের করে নিতে হবে। 

রাসূল (সা.) হযরত আলী (রা.)-সহ কতক সাহাবাকে সেখানে পাঠালেন এবং নিজেও 
সেখানে গেলেন। জিনিসটা বের করে দেখা গেল যে, চিরুনি ও চুলের সাথে একটা সুতায় 
এগারটা গেরো দেয়া আছে এবং মোমের একটা পুতুলে এগারটা সুই বিধানো আছে। 

জিবরাঈল (আ.) এসে পরামর্শ দিলেন যে, আপনি “মুআব্বিযাতাইন” পড়ুন । তিনি এক এক 
আয়াত পড়তে থাকলেন | সাথে সাথে এক একটা গেরো খোলা হতে লাগলো এবং এক একটা 
সুই বের করা হলো । এ দুটো সূরার এগারটি আয়াত পড়ার সাথে গেরো ও সুই খুলে ফেলার পর 
রাসূল (সা.) এমন হালকা অনুভব করলেন যেন তাকে বেঁধে রাখা হয়েছিল এবং এখন সে বন্ধন 
খুলে দেয়া হয়েছে। 

যাদুর এ ঘটনা হাদীস থেকে এতটুকুই প্রমাণিত ৷ যাদুর প্রভাব একজন মানুষ হিসাবে 
অবশ্যই রাসূল (সা.)-এর দেহের উপর পড়েছিল | এ দ্বারা নবুওয়াতের উপর কোন ক্রমেই প্রভ।স 


www.pathagar.com 


১৫১ 


পড়ার কারণ নেই। তায়েফে তিনি পাথরের আগাতে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে গিয়েছিলেন। 
একবার তিনি ঘোড়া থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন | এক সময় বিচ্ছুর কামড়ে তিনি বেদনা 
বোধ করেছিলেন মানুষ হিসাবে এসব অবস্থায় স্বাভাবিকভাবে রাসূল (সা.)-এর শরীরে ও মনে 
যে প্রভাব পড়েছিল, তাতে যদি নবৃওয়াতের মর্যাদার কোন ক্ষতি না হয়ে থাকে, তাহলে জাদুর 
কারণে অসুস্থ হওয়ার দরুন নবৃওয়াতের উপর কোনরূপ প্রভাব পড়ার কোনই যুক্তি নেই। 

ইসলামে ঝাড়-ফুঁকের স্থান £ এ দু'টো সূরার মারফত যেভাবে রাসূল (সা.)-কে যাদুর 
কুপ্রভাব থেকে মুক্ত করা হলো, তাতে প্রমাণিত হয় যে, কুরআন পাকের আয়াত দ্বারা ঝাড়-ফুঁক 
করা ইসলামে জায়িয। রাসূল (সা.) নিজেও শোবার সময় এ সূরা দুটি পড়ে হাতে | দিয়ে সারা 
শরীরে হাত বুলিয়েছেন। 

আরব সমাজে রোগের চিকিৎসা হিসাবে বা সাপ, বিচ্ছু ইত্যাদি কামড়ালে মন্ত্র পড়ে 
ঝাড়-ফুঁক করার প্রথা চালু ছিল। রাসূল (সা.) প্রথমে এসব করা নিষেধ করে দিয়েছিলেন। কিন্তু 
এসব দ্বারা মানুষের যে উপকার হচ্ছিল, সে বিষয়ে রাসূল (সা.)-এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি 
দুটো শর্তে অনুমতি দিলেন £ 

(১) মন্ত্রের কথাগুলো অর্থবোধক হতে হবে-তাতে এমন আজে-বাজে কথা থাকতে পারবে 
না, যা অর্থহীন। 

(2) মন্ত্রের কথাগুলোতে শিরকের লেশও থাকতে পারবে না এবং তাতে তাওহীদের বিপরীত 
কোন কথা থাকা চলবে না। 

একবার রাসূল (সা.)-কে নামাযরত অবস্থায় বিচ্ছু কামড়ে দিয়েছিল । নামায শেষে তিনি 
লবণ পানিতে মিশিয়ে মালিশ করালেন এবং সাথে সাথে সুরা কাফিরূন, ইখলাস, ফালাক ও নাস 
পড়তে থাকলেন । এ থেকে প্রমাণিত হয় যে, চিকিৎসা করাতে হবে, কিন্তু রোগমুক্ত করার আসল 
ক্ষমতা যে আল্লাহর, সে কথা মনে রাখতে হবে । তাই চিকিৎসার সাথে সাথে আল্লাহ পাকের 
কাছে দোয়া করতে হবে। কারণ আল্লাহ পাকের ইচ্ছে হলে তবেই ওষুধ ও চিকিৎসায় সুফল 
হবে । শুধু ওষুধেই যদি রোগ সেরে যেতো, তাহলে হাসপাতালে কেউ মারা যেতো AT । 

একবার রাসূল (সা.)-এর অসুখ হলো | হযরত জিবরাঈল (আ.) এসে আল্লাহর নাম নিয়ে 
তাকে ঝাড়লেন। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেন। এতে লোকেরা আশ্বর্য বোধ করলেন | তিনি 
বললেন, “জিবরাঈল এসে কতক কথা দ্বারা আমাকে ঝেড়েছেন 1” 

মোটকথা, আল্লাহর নাম নিয়ে বা আল্লাহর কালামের সাহায্যে ঝাড়-ফুঁক করা জায়িয বলে 
প্রমাণিত ৷ কিন্তু শুধু এর উপর নির্ভর করা এবং কোন রকম চিকিৎসার চেষ্টা না করা ঠিক AT | 
রাসূল (সা.) চিকিৎসা করার তাকিদ দিয়েছেন এবং বিভিন্ন রোগের চিকিৎসা তিনি নিজেও শিক্ষা 
দিয়েছেন বলে হাদীসে প্রমাণিত | চিকিৎসা এক জিনিস, আর ঝাড়-ফুঁক অন্য জিনিস। চিকিৎসা 
করতে হবে রোগ মুক্তির তদবীর হিসাবে । আর ঝাড়-ফুঁক হলো আল্লাহর নিকট দোয়া করা যাতে 
চিকিৎসায় উপকার হয়। 


www.pathagar.com 


১৫২ 


আল্লাহর নাম ও তার কালাম দিয়ে ঝাড়-ফুঁক করা জায়িয, এমনকি সুন্নাত হলেও এটাকে 
চিকিৎসার ব্যবসা হিসাবে গ্রহণ করার কোন প্রমাণ সাহাবায়ে কেরামের যুগে দেখা হয় নি। যারা 
ডাক্তারদের মতো দোকান খুলে এ ব্যবসাকে রুযী-রোযগারের উপায় হিসাবে গ্রহণ করেন, তাদের 
পক্ষে হাদীসে TAGS কোন যুক্তি পাওয়া যায় না। 

সূরা ফাতিহা ও এ দুটো সূরার মধ্যে মিল ৪ কুরআন মজীদ সূরা ফাতিহা দিয়ে শুরু হয়েছে 
এবং এ দুটো সূরা দিয়ে শেষ হয়েছে। যদিও এ দুটো সূরা মাক্কী যুগেই নাযিল হয়েছে, তবু 
কুরআন পাকের সূরাগুলোকে সাজাবার সময় এ সূরা দুটিকে সর্বশেষে রাখা হয়েছে। কুরআন 
আল্লাহ পাকই নাযিল করেছেন এবং তিনিই সুরাগুলোকে এভাবে সাজাবার নির্দেশ দিয়েছেন। 
তাই প্রথম সূরা ও শেষ দুটো সূরার এ বিন্যাস তাৎপর্যবিহীন নয়। 

প্রথম সূরাতে রাব্বুল আলামীন, রাহমান ও রাহীম এবং মালিকি ইয়াওমিদ্দীনের (বিচার 
দিবসের মালিকের) প্রশংসা করে আল্লাহর বান্দাহ নিবেদন করছে যে, “আমি একমাত্র তোমারই 
দাসত্ব করি এবং একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। আর সবচেয়ে বড় যে সাহায্য আমার 
দরকার, তা হলো এই যে আমাকে সরল TAGS পথে চালাও | 

এ দরখাস্তের জওয়াবে বান্দাহকে সঠিক পথ দেখাবার উদ্দেশ্যে আল্লাহ পাক তাকে যে 
কুরআন দান করলেন, তা এ কথা দ্বারা শেষ করা হলো, ‘যে মুনীব রাব্বুল ফালাক, রাব্বুন নাস, 
মালিকিন নাস ও ইলাহিন নাস, তারই কাছে বান্দাহ সবশেষে আরয করছে যে, “আমি প্রতিটি 
সৃষ্টির যাবতীয় ফিতনাহ ও অনিষ্ট থেকে বাচার জন্য তোমারই কাছে আশ্রয় চাই। বিশেষ করে 
জিন ও মানুষের মধ্যে যারা কুপরামর্শ দেয়, তাদের সৃষ্ট বিভ্রান্তি থেকে বাচার জন্য তোমার আশ্রয় 
ছাড়া কুরআনে দেখানো পথে চলার সাধ্য আমার নেই 1’ 

সূরা ফাতিহা ও এ দুটি সুরার ঘনিষ্ঠ সম্পর্ক অতি স্পষ্ট । কুরআনের শুরু ও শেষ মুনীব ও 
দাসের সম্পর্ককে কত গভীর করে দিয়েছে! আল্লাহ্‌ ও বান্দাহর মধ্যে এ গভীর সম্পর্ক সৃষ্টির 
জন্যই কুরআন নাযিল করা হয়েছে। 


www.pathagar.com 


bad bad Did Red Bad Bad bad bad bad bad bud bed bed 


৮:08 


by 
রি? 


২৯০৮৮৭১০০৫4 


টি 
০ 
14. রি 


Pad bad Fad Fad Pad Pal Pad. 
১৫ ) 1 


bas 


-২২, 


AAS cn 


১-২. (হে রাসূল) আপনি বলুন, আমি সকাল 6 GIL is 


বেলার রবের১ নিকট আশ্রয় চাই, যা 
তিনি সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে। 


আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, 
যখন তা ছেয়েযায়। 


এবং গিরায় ফুঁক দানকারীদের (বা FS 


O sali 


আর হিংসুক যখন হিংসা করে, তার 


হাহ সির রড 
“Ge / পা 


ঘি ১। যানে, & করের নিকট, GR রাতদ্বর অন্ধকার দূর করে উজ্জ্বল ও ফরসা সকাল এনে দেন। 

ঘন ২। কেননা যুলুম ও অন্যায় সাধারণত রাতেই হয়ে থাকে এবং অনিষ্টকারী জীব-জানোয়ার রাতের বেলায়ই বের হয়। 
॥ ৩। এখানে জাদুকর পুরুষ ও নারী বুঝাচ্ছে, যারা গিরায় ফুঁ দিয়ে জাদু করে। 

৯ ৪ | মানে, যখন সে হিংসা করে কোন ক্ষতি করার চেষ্টা করে। 





www.pathagar.com 


১-৩. (হে রাসূল) আপনি বলুন, আমি আশ্রয় 
চাই মানুষের রব, মানুষের বাদশাহ, 
মানুষের (আসল) মাবুদের কাছে। 


এ কুপরামর্শ দাতার? অনিষ্ট থেকে, যে বার 


ক, 


বার ফিরে আসে 1” 


AIS A 2 


১১৯ ist ০০৪৪ sl 
y i] 
০০০41 


€ ৮10৯8 ৬ 


“ওয়াসওয়াস' অর্থ যে ফুসলিয়ে বা কুপরামর্শ দিয়ে কুপথে নেবার চেষ্টা করে। “ওয়াসওয়াসাহ” অর্থ কুমন্ত্রণা। 2 
এ থেকেই “ওয়াসওয়াস' শব্দটি এসেছে। i 
So) অর্থাৎ কুমন্ত্রণাদাতা মানুষ হোক আর জিন (শয়তান) হোক, উভয়ের অনিষ্ট থেকেই আমি আশ্রয় চাই। 


 'ান্নাস' অর্থ পলায়নকারী। শয়তান কুমন্ত্রণা দিয়ে পালিয়ে যায়, আবার এসে কুমন্ত্রণা দেয়। 





www.pathagar.com 


১৫৫ 


অনুবাদে আরবি ও Vy শব্দের ব্যবহার 


কুরআনের তরজমা করতে গিয়ে বহু আরবি শব্দের বাংলা অনুবাদ না দিয়ে আরবি শব্দই 
বাংলা অক্ষরে লিখেছি । যেমন রব, মুমিন, ঈমান, আমল, হালাল, হারাম, মুত্তাকী, হিদায়াত 
ইত্যাদি । আমার ধারণা যে, মুসলিম জনগণ এ শব্দগুলো মোটামুটি বুঝেন। 

বাংলায় এক এক শব্দে এর অনুবাদ করলে তাদের বুঝতে সহজ হবে না। অবশ্য এ সব 
শব্দের সঠিক অর্থ অনেকেরই জানা নেই। তাই এই জাতীয় শব্দগুলোর একটা তালিকা তৈরি 
করে এর সরল অর্থ এখানে পেশ করে দিলাম। 

মুসলিম সমাজে বহু উর্দূ ও ফারসি শব্দ এত বেশী প্রচলিত যে, এ সবের বাংলা অর্থ সে 
তুলনায় সহজ মনে হয় না। যেমন-আসমান, যমীন, নেকী, বদী, গুনাহ, কুফরী, মুনাফিকী 
ইত্যাদি। এ সব শব্দের বাংলা অনুবাদ না করে এগুলো বাংলা অক্ষরেই লিখে দিয়েছি । fag 
আধুনিক শিক্ষিতদের পক্ষে এসব শব্দ বুঝতে অসুবিধা হতে পারে বলে এরও একটা তালিকা 
তৈরি করে বাংলা তরজমা ও কিছু ব্যাখ্যা করলাম | 

অনুবাদে যে সব আরবি, উর্দু ও ফারসি শব্দ ব্যবহার করা হয়েছে, তা থেকেই এ তালিকা 
তৈরি করে বাংলা আক্ষরিক ক্রমানুযায়ী সাজানো হয়েছে। 

প্রত্যেক ভাষা ও সাহিত্যে এমন কতক শব্দ পাওয়া যায়, যা অভিধানে দেয়া সাধারণ অর্থ 
থেকে ভিন্ন বা অতিরিক্ত কোন বিশেষ অর্থে ব্যবহার করা হয়। সাধারণ অর্থকে বলা হয় 
আভিধানিক বা শাব্দিক অর্থ । আর বিশেষ অর্থকে পারিভাষিক অর্থ বলা হয়। এ জাতীয় 
শব্দগুলোকে এ ভাষা ও সাহিত্যের পরিভাষা বলা হয়। কুরআনের যেসব শব্দের অর্থ এখানে 
আলোচনা হচ্ছে, সে সবও কুরআনের পরিভাষা । তাই এ সবের শাব্দিক অর্থের সাথে সাথে 
পারিভাষিক অর্থও দেয়া হলো। 

আরবি শব্দের তালিকা 

আখিরাত 3 ‘আখির’ মানে শেষ । 'ইয়াওমুল আখির’ মানে শেষ দিন । আখিরাতের শাব্দিক 
অর্থ ভবিষ্যত বা পরবর্তী, যা পরে আসবে | পারিভাষিক অর্থে পরকাল বা মৃত্যুর পরের অবস্থা । 

আযাব 3 শাব্দিক অর্থ ব্যথা, যন্ত্রণা, ভোগান্তি, নির্যাতন, পীড়ন। পারিভাষিক অর্থ আল্লাহর 
পক্ষ থেকে দেয়া শাস্তি। বিশেষ করে মৃত্যুর পর যে শাস্তি, তাকেই আযাব বলে। 

আমাল 3 শাব্দিক অর্থ কাজ। পারিভাষিক অর্থ এ সব কাজ, যার ভিত্তিতে আখিরাতে পুরস্কার 
বা শাস্তি দেয়া হবে। 0. 

আমালে সালিহ £ সালিহ মানে ভাল, যোগ্য, উপযোগী, পুণ্যবান ইত্যাদি | আমালে সালিহ 
এমন কাজ, যা মানুষের জন্য ভাল ও উপযোগী, যে কাজ যোগ্যতার পরিচায়ক 1 পরিভাষা হিসাবে 


www.pathagar.com 


১৫৬ 


এর অর্থ হলো, এ সব কাজ করা, যা আল্লাহ ও রাসূল পছন্দ করেন এবং এ সব কাজ থেকে 
বিরত থাকা, যা তারা অপছন্দ করেন | কারণ, এভাবে চলাই মানব জীবনের জন্য মঙ্গলকর, এসব 
কাজই মানব সমাজের উপযোগী এবং এসব কাজের মাধ্যমেই মানবিক যোগ্যতা বৃদ্ধি পায়। 

আরশ ঃ শাব্দিক অর্থ রাজ-সিংহাসন, বাদশাহর আসন | পরিভাষা হিসাবে আল্লাহর আরশ 
মানে আল্লাহর সিংহাসন যার উপর তিনি বিরাজমান wl দেখতে কেমন এবং তাতে তিনি 
কিভাবে বিরাজমান সে বিষয়ে কোন ধারণা করার সাধ্য মানুষের নেই। 

আহলি কিতাব 3 কিতাবধারী, কিতাবের অধিকারী । পারিভাষিক অর্থে ইয়াহুদ ও নাসারা 
(ইয়াহুদী ও খ্রিষ্টান), যাদের নিকট আল্লাহর প্রেরিত কিতাব আছে। তাওরাত ও ইনজীল 
আল্লাহরই প্রেরিত কিতাব । যদিও এ কিতাব বিশুদ্ধ অবস্থায় নেই তবু তারা আল্লাহর কিতাব 
বলেই বিশ্বাস করে। 

আয়াত 3 শাব্দিক অর্থ চিহ্ন, প্রমাণ, নিদর্শন, প্রতীক, পরিচায়ক ইত্যাদি । পারিভাষিক অর্থে 
কুরআনের যে কোন বাক্যকে আয়াত বলা হয়। কুরআনের আয়াতকে এ জন্য আয়াত বলা হয় 
যে, তা আল্লাহর পরিচয় বহন করে। গোটা সৃষ্টি জগত এবং এর প্রতিটি অংশই আল্লাহর 
অস্তিত্বের প্রমাণ দেয় বলে এ সবকেও আয়াত বলা হয়। 

ইখলাস £ খালাসা মানে বিশুদ্ধ হয়েছে। খালেস মানে পরিষ্কার, বিশুদ্ধ, ভেজালহীন। এ 
থেকেই ইখলাস শব্দ হয়েছে। এর অর্থ সরল, অকপট, প্রকৃত, আসল, খাঁটি, স্পষ্ট, 
আন্তরিকতাপূর্ণ | 

ইনসাফ ৪ নিসফ অর্থ অর্ধেক ৷ নাসাফা মানে মাঝামাঝি পৌছেছে, বেশ-কম না করা, সমান 
সমান দু'ভাগ করা হয়েছে | এ থেকে ইনসাফ শব্দ হয়েছে। এর অর্থ হলো সুবিচার, ন্যায়, সমান 
আচরণ, নিরপেক্ষতা, ন্যায় ব্যবহার ইত্যাদি ৷ 

ইন্তিকাল ঃ নাকালা মানে স্থানান্তর হয়েছে, জায়গা বদল করা, চলা | নাকল অর্থ স্থানান্তর, 
পরিবহন, ট্রান্সফার 1 এ থেকেই ইন্তিকাল শব্দ তৈরি হয়েছে। এর অর্থ স্থানান্তরিত হওয়া, এক 
জায়গা থেকে অন্য জায়গায় অপসারিত হওয়া, সরিয়ে দেয়া। ইন্তিকালের পারিভাষিক অর্থ মৃত্যু, 
এ দুনিয়া থেকে আর এক জগতে যাওয়া বা বদলী হওয়া। 

ইবাদাত 3 “আবদ' মানে দাস, গোলাম | ইবাদাত অর্থ দাসত্ব বা গোলামের কাজ, অর্থাৎ 
মুনীবের হুকুম পালন করা | আল্লাহর সব হুকুম পালন করাই ইবাদাত | নামায, রোযা, হাজ্জ ও 
যাকাত হল বুনিয়াদী ইবাদাত, যা আর সব কাজকে ইবাদাতে পরিণত করে। মুনীবের হুকুম 
পালনই ইবাদাত | রমযান মাসে রোযা রাখা মুনীবের হুকুম | আবার ঈদের দিনে রোযা না রাখাই 
হুকুম | তাই রমযানে রোযা রাখা এবং ঈদে রোযা না রাখা ইবাদাত | এ দ্বারা প্রমাণ হয় যে, 
রোযা রাখাই ইবাদাত নয়, মুনীবের হুকুম পালনই ইবাদাত । রোযা রাখাই যদি ইবাদাত হয়, 
তাহলে ঈদের দিনে রোযা রাখলেও ইবাদাত হতো । এ অর্থে দুনিয়ার সব কাজই ইবাদাত বলে 
গণ্য, যদি সে সব কাজ আল্লাহ্‌র হুকুম মতো করা হয়। 

ইলম 3 শাব্দিক অর্থ জ্ঞান, বিদ্যা । পরিভাষা হিসাবে এ জ্ঞানকেই ইলম বলা হয়, যা আল্লাহ 


www.pathagar.com 


১৫৭ 


পাক ওহীর মাধ্যমে রাসূলের নিকট পাঠিয়েছেন | আর যত জ্ঞান ওহীর বিপরীত নয়, তাও ইলম | 
মানুষের মনগড়া যেসব বিদ্যা ওহীর বিপরীত, তা ইলম নয়। 

ইলহাম 3 শাব্দিক অর্থে ইলহাম ও ওয়াহীর অর্থ একই | গোপন ইশারা, খবর জানানো 
ইত্যাদি । পরিভাষা হিসাবে ইলহাম মানে এ জ্ঞান, যা যে কোন মানুষের নিকট আল্লাহর পক্ষ 
থেকে আসতে পারে। এ জ্ঞান চেষ্টা-সাধনার স্বাভাবিক ফল নয়। সাধকের নিকট ইলহামী জ্ঞান 
আসে । কিন্তু তারাও অনুভব করে যে, এ জ্ঞান সাধনার ফসল নয়, এর উর্ধ্বের বিষয় । বিজ্ঞানের 
অনেক আবিষ্কারও এ পর্যায়ের জ্ঞান ৷ কিন্তু ইলহাম দ্বারা দ্বীনী জ্ঞানই বুঝায় | নাবীর কাছে প্রেরিত 
ইলমকে ওয়াহী বলে এবং অন্য মানুষের কাছে প্রেরিত জ্ঞানকে ইলহাম বলে। 

ইলাহ ঃ এমন হুকুমকর্তা, যার হুকুম করার নিরংকুশ অধিকার আছে। এমন সত্তা, যে অভাব 
পুরণ, আশ্রয় দান ও শান্তি দানের ক্ষমতা রাখেন। এমন ব্যক্তিত্ব, যিনি অদৃশ্য হওয়ার দরুন তাকে 
মনের চোখে তালাশ করতে হয়। মানুষের অন্তহীন অভাববোধ এবং শান্তি ও আশ্রয়ের 
আকাজ্কার ফলে সে এতটা অসহায় বোধ করে যে, সে এমন এক সত্তাকে তালাশ করতে বাধ্য 
হয়। এমন ইলাহ একজনই আছেন। তাই ইলাহ শব্দের সাথে আলিফ ও লাম ব্যবহার করলে 
আল-ইলাহ শব্দ তৈরি হয় এবং এর অর্থ হলো একমাত্র ইলাহ । এই আল-ইলাহ্‌ শব্দই আল্লাহ 
শব্দে পরিণত হয়েছে। আল্লাহই যেহেতু একমাত্র ইলাহ হবার যোগ্য, তাই শুধু তারই নাম 
আল্লাহ ।-আর কেউ এ নামে পরিচিত নয় । 

ইসলাম 3 সিলম ও সালাম অর্থ শান্তি, প্রশান্তি, স্থিরতা। সালামা মানে নিরাপদ হলো। 
আসলামা অর্থ আত্মসমর্পণ করল, অধীন হলো। ইসলাম থেকেই আসলামা শব্দ হয়েছে। 
ইসলামের শাব্দিক অর্থ হলো শান্তি ও আত্মসমর্পণ | পারিভাষিক অর্থ হল আল্লাহর পক্ষ থেকে 
নাবী করীম (সা.) এর মাধ্যমে প্রেরিত জীবন ব্যবস্থা, যার কাছে আত্মসমর্পণের মাধ্যমে দুনিয়া ও 
আখিরাতে শান্তি লাভ করা যায়। 

ইয়াকীন 3 ইয়াকীন মানে নিশ্চিত হওয়া | ঈকান অর্থ নিশ্চয়তা । এ থেকে ইয়াকীন হয়েছে। 
এর অর্থ নিশ্চয়তাবোধ, নিশ্চিত বিশ্বাস, দৃঢ় প্রত্যয়, মযবুত ঈমান। 

ইয়াতীম £ অনাথ, পিতৃ-মাতৃহীন ৷ অল্প বয়সে যার পিতা মারা গেছে সে তার মা থাকা 
সত্ত্বেও ইয়াতীম। 

ইহসান ঃ শাব্দিক অর্থ বদান্যতা, হিতকামিতা, অনুকম্পা, দানশীলতা, দয়ার কাজ ইত্যাদি । 
“আহসানা' মানে ভালভাবে করেছে । এ থেকে ইহসান মানে এ কাজ, যা ভালভাবে করা হয়েছে। 
দানশীলতা ও বদান্যতা এমন কাজ যা ভালভাবে করা হয়। এ ইহসান মানুষের সাথে করা হলে 
এর অর্থ হয় দয়া, মহব্বত, অনুগ্রহ, পাওনার চেয়ে বেশী দেয়া বা কারো কাছ থেকে পাওনার 
চেয়ে কম নেয়া। পরিভাষার দিক দিয়ে আল্লাহর সাথে ইহসান করার অর্থ গভীর আন্তরিকতা ও 
মহব্বতের সাথে আল্লাহর হুকুম পালন করা। রাসূল (সা.) ইহসানের সংজ্ঞা দিয়েছেন, 
“এমনভাবে ইবাদত করা যেন বান্দাহ আল্লাহকে দেখছে । যদি এতটা সম্ভব না হয়, তাহলে এমন 
সচেতন হয়ে আল্লাহর হুকুম পালন করা যে, আল্লাহ তাকে দেখতে পাচ্ছেন |” 


www.pathagar.com 


১৫৮ 


ঈমান 3 আমান মানে নিরাপত্তা, শান্তি । আমীন মানে বিশ্বস্ত, অনুগত । ঈমানের শাব্দিক অর্থ 
বিশ্বাস। ইসলামী পরিভাষায় ঈমান অর্থ তাওহীদ, রিসালাত, আখিরাত ও এর আনুষঙ্গিক বিষয়ে 
বিশ্বাস করা । বিশ্বাস অর্থ হলো এমন সব বিষয়কে সত্য মনে করা, যা ইন্দ্রিয়গ্ৰাহ্য না হলেও যুক্তি 
ও বুদ্ধি সে সবকে মেনে নিতে বাধ্য হয়। পাচ ইন্দ্রিয় দ্বারা যে সব জিনিসকে জানা যায়, সে 
সবের প্রতি বিশ্বাস আনার দরকার হয় না। অদৃশ্য বিষয়ের জন্যই ঈমানের দরকার | ঈমানের 
ফলেই নিরাপত্তা ও শান্তি পাওয়া সম্ভব | 

ওয়াহী 3 শাব্দিক অর্থ গোপনে জানানো, ইশারা করা, খবর দেয়া। পরিভাষা হিসাবে এর অর্থ 
হলো আল্লাহর পক্ষ থেকে কোন বাণী বা ইঙ্গিত। এ ওয়াহীর মারফতেই কুরআন নাযিল হয়েছে। 
সমস্ত সৃষ্টির মধ্যে যে সব সহজাত গুণ আছে, তা আল্লাহর পক্ষ থেকে পাওয়া | আর কেউ তা 
দেয় নি। নিজে নিজেও তারা শিখে নি। যেমন মৌমাছির সুন্দর মৌচাক তৈরি ও মধু আহরণের 
যোগ্যতা | তাই কুরআনে বলা হয়েছে “(হে নবী) পাহাড়ে বাসা তৈরি করার জন্য আপনার রব 
মৌমাছির কাছে ওয়াহী পাঠিয়েছেন ।” (নাহল-৬৮) 

ওয়ারিস £ ইরস বা ভিরাসাত বা মীরাস মানে উত্তরাধিকার | ওয়ারিস অর্থ উত্তরাধিকারী | 
মৃত ব্যক্তির সম্পত্তিতে যাদের অধিকার ইসলাম স্বীকার করেছে, তারাই ওয়ারিস। 

কবুল $ঃ কবুল বা কাবুল করা মানে স্বীকার করা, গ্রহণ করা, রাযী হওয়া, মনযুর করা, সম্মতি 
দেয়া। 

কসম 3 শাব্দিক অর্থ শপথ, প্রতিজ্ঞা। কোন কথাকে সত্য বলে ঘোষণা করার উদ্দেশ্যেই 
কসম করা বা খাওয়া হয়। ইসলামে একমাত্র আল্লাহর নামে কসম করারই অনুমতি আছে। এ 
কসমের অর্থ হলো আল্লাহকে সাক্ষী রেখে বলা ৷ সাধারণত কসম করে কোন কথা বললে 
শ্রোতারা সে কথা সত্য বলে মেনে নেয়। কিন্তু আল্লাহ তাআলা সব অবস্থায়ই সত্য বলেন | কোন 
কথার সত্যতা প্রমাণের জন্য তার কসম খাওয়ার কোন দরকার নেই । অথচ কুরআনের বহু 
জায়গায় বিশেষ করে আমপারায় তিনি সবচেয়ে বেশী কসম খেয়েছেন | এ কসমের উদ্দেশ্য কি? 

আল্লাহ পাক বহু জিনিসের নামে কসম খেয়েছেন। কসমের পরবর্তী কথার যুক্তি ও প্রমাণ 
হিসাবেই এ সব জিনিসের কসম করেছেন | যেমন সূরা আসর | আসর মানে সময়। সময়ের 
কসম করে তিনি এ সূরায় যেসব কথা বলেছেন, তার প্রমাণ হিসাবেই সময়কে পেশ করেছেন | 
এ ভাবেই যে জিনিসের নাম দিয়ে কোথাও কসম খেয়েছেন, সে জিনিসের সাথে কসমের পরবর্তী 
কথার অবশ্যই সম্পর্ক আছে। কসমের পর যে কথা বলা হয়েছে, সে কথার যুক্তি ও প্রমাণ 
হিসাবেই এ কসম খাওয়া হয়েছে। 

কাওম 3 শাব্দিক অর্থ জাতি, জনগণ, দেশবাসী | যখন কুরআনে কোন জনগোষ্ঠীকে নবীর 
কাওম হিসাবে বলা হয়েছে, তখন এর অর্থ নেয়া হয়েছে, ‘এসব লোক, যাদের হিদায়াতের জন্য 
এ নবীকে পাঠানো হয়েছে যেমন কাওমে লূত বললে এ লোকদেরকেই বুঝায়, যাদেরকে লূত 
(আ.) দ্বীনের দাওয়াত দিয়েছিলেন । “ইয়া কাওমী" বলে নবীগণ যে সম্বোধন করেছেন, তার অর্থ 
হলো, “হে আমার দেশবাসী 1” 


www.pathagar.com 


কাফির ঃ শাব্দিক অর্থ যে গোপন করে বা ঢেকে AeA | চাষী জমির নীচে ফসলের বীজ 
ঢেকে দেয় বলে কাফির অর্থ চাষীও হয়। পারিভাষিক অর্থে মুমিনের বিপরীত শব্দই কাফির | 
তাওহীদ, রিসালাত ও আখিরাতের সত্যতা যে অস্বীকার করে, এ সবের পক্ষে তার মনে যেসব 
যুক্তির উদয় হয়, তা সে গোপন করে, বিবেকের দাবীকে সে ঢেকে রাখে, তাই সে ঈমান আনতে 
রাষী হয় না। অর্থাৎ সে কাফির। 

কালব ঃ কালাবা মানে বদলানো, উল্টানো, ফেরানো বা পরিবর্তন করা হয়েছে। এ থেকেই 
ইনকিলাব শব্দ হয়েছে। যার অর্থ হলো বিপ্লব বা আমূল পরিবর্তন। কালব মানে A বস্তু, যে 
পরিবর্তনশীল, যে এক অবস্থায় থাকে না। মন বা দিলকে এ জন্যই কালব বলা হয় যে, বিভিন্ন 
অবস্থায় সে বদলে যায়। 

কিতাব ¢ কাতাবা মানে লিখেছে | কিতাবের শাব্দিক অর্থ লিখিত জিনিস, বই, চিঠি, লিখিত 
বাণী ইত্যাদি | পরিভাষায় কিতাব মানে কুরআন ও অন্যান্য ইসলামী বই। 

কিরামান কাতিবীন ঃ কিরাম মানে সম্মানিত, কাতিব মানে লেখক । শাব্দিক অর্থ সম্মানিত 
লেখক | পরিভাষায় এ সব ফেরেশতাকে বুঝায়, যারা মানুষের ভাল-মন্দ আমলকে রেকর্ড করে 
রাখেন। 

কিয়ামাত 3 শাব্দিক অর্থে কিয়াম করা, দাড়ান, উঠা, উত্থান। পরিভাষা হিসাবে এর অর্থ 
হলো দুনিয়ার বর্তমান কাঠামো ভেঙ্গে দেবার পরবর্তী অবস্থা | আল্লাহ পাক বর্তমান পৃথিবী ও 
গোটা বস্তু জগত ধ্বংস করে আবার সমস্ত মানুষকে জীবিত করে এক নৈতিক জগত কায়েম 
করবেন | যেখানে মানুষের বিচার হবে এবং ইনসাফের সাথে সবাইকে পুরস্কার ও শাস্তি দেয়া 
হবে। এ সবটুকু অবস্থাকে এক সাথে “কিয়ামাত' বলা হয়। দুনিয়া ধ্বংস হওয়া থেকেই 
কিয়ামাতের শুরু । কিয়ামাতের দ্বিতীয় পর্যায়কেই আখিরাত বলা হয়। পুনরুথান থেকেই 
আখিরাতের শুরু | 

দুনিয়ার জীবনে মানুষকে যে ইখতিয়ার ও আযাদী দেয়া হয়েছে, মৃত্যুর সাথে সাথেই তা শেষ 
হয়ে যাবে | এরপর মানুষ একমাত্র আল্লাহর যিম্মায় থাকবে | তাই এ অবস্থার নাম দেয়া হয়েছে 
কিয়ামাত বা কিয়ামাহ। 

কুফর ঃ কাফিরের আচরণকেই কুফর বলে । এর অর্থ হলো অস্বীকার, অমান্য, অবাধ্যতা, 
অবিশ্বাস ইত্যাদি। 

গযব 3 শাব্দিক অর্থ রাগ, উগ্রতা, গভীর ক্রোধ। পরিভাষায় আল্লাহর প্রচণ্ড অসন্তোষ ও 
ক্ষোভ। 

গাইব £ গাইব বা গায়ব অর্থ যা গোপন আছে বা যা দেখা যায় না। গাবা মানে ডুবে যাওয়া, 
অনুপস্থিত হওয়া । যা উপস্থিত বা হাযির নয়, তাই গাইব। পরিভাষায় এর অর্থ হলো এ সব 
অদৃশ্য বিষয়, যার উপর বিশ্বাস করা ঈমানের জন্য জরুরী । 

জান্নাত ৪ শাব্দিক অর্থ বাগান | পরিভাষায় স্বর্গ বা বেহেশত বুঝায় | জান্নাত এ জায়গার নাম, 
যেখানে শুধু সুখ আছে এবং যেখানে কোনরকম দুঃখ নেই | অভাবের কারণেই দুঃখ হয় | জান্নাতে 


www.pathagar.com 


কোন অভাব থাকবে AT | সেখানে মন যা চাবে তা-ই পাবে (সোজদা-৩১)। জান্নাত এমন এক 
সুখকর চিরশান্তিময় জায়গা, যেখানে একমাত্র অভাবেরই অভাব আছে । আর কিছুরই অভাব 
নেই। 

যালিম 3 যুলম মানে অন্যায়, অবিচার, যা করা উচিত তার বিপরীত কাজ, যে উদ্দেশ্যে যাকে 
ব্যবহার করা উচিত নয়, সে উদ্দেশ্যে তাকে ব্যবহার করা ইত্যাদি ৷ যে যুলুম করে, তাকে যালিম 
বলে। তাই যালিম অর্থ অত্যাচারী, অবিচারক, অন্যায়কারী ইত্যাদি । পরিভাষায় যালিম এ ব্যক্তি, 
যে আল্লাহর হুকুম অমান্য করার ফলে নিজের ও গোটা সৃষ্টির উপর যুলুম করার দোষে দোষী । 

জাহান্নাম ৪ দোযখ, নরক | জাহান্নাম এ জায়গার নাম, যেখানে শুধু দুঃখ ও কষ্ট স্থায়ীভাবে 
আছে। বেহেশতে যে অভাবের অভাব রয়েছে, সে অভাব সবটুকুই দোযখে আছে। যেখানে শুধু 
অভাবই আছে আর কিছুই নেই। আর অভাবই দুঃখের কারণ । তাই জাহান্নাম চির দুঃখের 
জায়গা | 

যিকর 3 শাব্দিক অর্থ স্মরণ করা, মনে করা, ইয়াদ করা । পরিভাষায় আল্লাহকে মনে রাখা । 
আল্লাহকে মনে রাখার জন্যই তাসবীহ জপা হয় বলে এ কাজকে যিকর বলা হয় । মুখে আল্লাহ্‌র 
নাম নেবার সাথে সাথে মনে মনে খেয়াল রাখা না হলে যিকর হয় না। মনে যিকর করা যাতে 
সহজ হয়, সেজন্যই মুখের দরকার | সব কাজ আল্লাহর মরযী ও পছন্দ মতো করাই হলো আসল 
যিকর | মুখে আল্লাহর নাম জপ করার উদ্দেশ্যও তাই | নামাযকেও কুরআনে যিকর বলা হয়েছে। 
মুখে নাম জপা ও নামায আদায় করার মাধ্যমে সব সময় আল্লাহকে মনে রাখার চেষ্টা করা হয়, 
যাতে সব সময় ও সব অবস্থায় আল্লাহর TAT মতো সব কাজ করা হয়। 

জিন £ আগুনের তৈরি এক সচেতন GA | মানুষের আগে এ জাতিকে দুনিয়ায় পাঠানো 
হয়েছে। মানুষের মতো জিনকেও ইখতিয়ার দেয়া হয়েছে, যার ফলে ভাল কাজ ও মন্দ কাজের 
স্বাধীনতা তাদেরও আছে। তাই তারাও মানুষের মতো আখিরাতে পুরস্কার ও শাস্তি পাবে। 
মানুষের সাথে জিনের পার্থক্য একটি জায়গায় । আল্লাহ পাক মানুষকে দুনিয়ায় খিলাফতের 
দায়িত্ব দিয়েছেন। জিনকে এ দায়িত্ব দেয়া হয় নি। এ কারণেই সমস্ত নবীই মানুষ ছিলেন | জিন 
জাতির মধ্য থেকে কাউকে নবী বানান হয় নি। অবশ্য তারাও মানুষ নবীর কাছ থেকেই favs 
পায়। 

জিহাদ 3 জুহদ মানে চেষ্টা, পরিশ্রম জাহাদা মানে বিরোধী শক্তির সাথে টকর দিয়ে চেষ্টা 
করেছে। জুহদ থেকেই জিহাদ শব্দ হয়েছে। এর শাব্দিক অর্থ হলো বাধা-বিপত্তির পরওয়া না 
করে চেষ্টায় লেগে থাকা । পরিভাষা হিসাবে এর অর্থ হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য 
বাতিলের সৃষ্ট সমস্ত বাধাকে তুচ্ছ করে সংগ্রাম চালিয়ে যাওয়া | মানুষকে দ্বীনের পথে ডাকা থেকে 
শুরু করে ইসলামী আন্দোলনের সব পর্যায়ে যা কিছু করা দরকার হয়, তা সবই জিহাদে শামিল ৷ 
এমনকি একপর্যায়ে অস্ত্র নিয়ে লড়াই করারও দরকার হতে পারে । সাধারণত এ লড়াইকেই 
জিহাদ মনে করা হয়। কিন্তু এটা ভুল । এ লড়াই অবশ্যই জিহাদের অন্তর্ভুক্ত | কিন্তু জিহাদ বললে 
শুধু এ লড়াই বুঝায় না। লড়াই-এর জন্য আর একটা পরিভাষা কুরআনে আছে- তা হলো 


www.pathagar.com 


১৬১ 


কিতাল | কিতাল মানে একে অপরকে মারা বা কতল করার চেষ্টা । যে জিহাদ করে, তাকেই 
মুজাহিদ বলে | 

তারীকা ঃ তারীকা মানে পথ, রাস্তা । তারীকা মানে পন্থা, উপায়, নিয়ম, পদ্ধতি ৷ সুন্নাহ অর্থও 
তাই। 

তাওহীদ 3 ওয়াহিদ মানে এক, আহাদ মানে অদ্বিতীয়, একক | তাওহীদ মানে একত্ব ঘোষণা 
করা। এর পারিভাষিক অর্থ হলো আল্লাহকে সর্বদিক দিয়ে অদ্বিতীয় হিসাবে বিশ্বাস sar | 
আল্লাহর যাত (সত্তা), সিফাত (গুণাবলী), ইখতিয়ার (ক্ষমতা) ও aps (অধিকার)-এর দিক 
দিয়ে আর কোন কিছুকে আল্লাহর সাথে শরীক না করাই তাওহীদের দাবী । এসব দিক দিয়েই 
একক ও অদ্বিতীয় বলে আল্লাহকে মেনে নেয়ার নামই তাওহীদ | 

তাকওয়া 3 “ওয়াকযুন” মানে সংরক্ষণ করা, পাহারা দেয়া, সাবধান হওয়া, আশ্রয় দেয়া, 
প্রতিরক্ষা করা, হিফাযত করা । ‘ইত্তাকা’ মানে কোন কিছুর আক্রমণ থেকে বাচার জন্য সাবধান 
হয়ে চলা, ক্ষতিকর বিষয় থেকে নিজকে পাহারা দেয়া ও রক্ষা করা | এর পারিভাষিক অর্থ হলো 
এমন সাবধান হয়ে চলা, যাতে আল্লাহর অপছন্দনীয় সব কিছু থেকে বেঁচে থাকা যায়। সব 
ব্যাপারেই মন্দ থেকে বেঁচে চলার চেষ্টাই হলো তাকওয়া | যেহেতু আল্লাহর ভয় ছাড়া এভাবে চলা 
সম্ভব নয়, তাই তাকওয়ার অর্থ করা হয় খোদা-ভীতি। 

তাকদীর ঃ কাদর মানে মূল্য, মর্যাদা, মান। কাদৃদারা অর্থ গুণ বিচার করেছে, নির্দেশ 
দিয়েছে, ফয়সালা করেছে। তাকদীর শব্দের অর্থ নির্ধারণ, নির্দেশ, ধার্য, মূল্য নিরূপণ | 
পারিভাষিক অর্থ সৃষ্টির জন্য সৃষ্টার নির্দেশ বা সিদ্ধান্ত এবং স্রষ্টার পক্ষ থেকে নির্ধারিত 
বিধি-বিধান । 

সমস্ত সৃষ্টির সাথে মানুষও আল্লাহর নির্ধারিত বিধানের অধীন। মানুষকে সামান্য যেটুকু 
স্বাধীনতা দেয়া হয়েছে, তা শুধু ইচ্ছা ও চেষ্টার বেলায়। ভাল বা মন্দ কাজের ইচ্ছা করা ও এর 
জন্য চেষ্টা করার ইখতিয়ারটুকু ছাড়া আর সব বিষয়েই মানুষ আর সব সৃষ্টির মতোই তাকদীরের 
অধীন। কোন কাজ করে ফেলার ইখতিয়ারও মানুষের নেই, সে শুধু চেষ্টা করার অধিকারী | 

এ তাকদীরের কারণেই মানুষকে শুধু ইচ্ছা ও চেষ্টা করার জন্য পুরস্কার বা শাস্তি দেয়া ACA | 
কোন কাজ সম্পন্ন করতে না পারলেও সে কাজের ইচ্ছা ও চেষ্টার ভিত্তিতেই কাজের বিচার হবে। 
তাকদীরে না থাকলে কাজ সম্পন্ন হবে না। কিন্তু সে কাজের ইচ্ছা ও চেষ্টা করে থাকলে এর 
বদলা পাবে | ভাল কাজের ইচ্ছা ও চেষ্টা করলে সে কাজটা করতে না পারলেও পুরস্কার পাবে | 

তাফসীর 8 ফাসসারা মানে ব্যাখ্যা করেছে বা বিস্তারিত বর্ণনা দিয়েছে, বিশদভাবে আলোচনা 
করেছে। এ থেকে তাফসীর অর্থ ব্যাখ্যা, বিশদ আলোচনা । পরিভাষায় কুরআনের ব্যাখ্যাকে 
‘তাফসীর’ বলা হয়। 

তাসবীহ ঃ সাব্বাহা মানে প্রশংসা করেছে বা গৌরব প্রকাশ করেছে। FARA বা তাসবীহ 
মানে প্রশংসা | সুবহাতুন ও মিসবাহাতুন মানে জপমালা । এ জপমালাকেও তাসবীহ বলা হয় 
বাংলা ও উর্দূতে | এ মালার দানা গুনে তাসবীহ পড়া হয় বলে মালার নামই হয়ে গেছে তাসবীহ | 


www.pathagar.com 


১৬২ 


দাওয়াত 3 দোয়া মানে ডাক, আহ্বান, চাওয়া । দাওয়াত অর্থ ডাকার কাজ, আহ্বান 
জানাবার কাজ | বাংলায় নিমন্ত্রণ অর্থেও দাওয়াত শব্দ ব্যবহার করা হয়। কারো বাড়ীতে দাওয়াত 
‘দিয়েছে মানে যেতে আহ্বান জানিয়েছে। সাধারণত খাওয়ার জন্যই ডাকা হয় বলে এটাকে 
WISH খাওয়া’ বলা হয়। 

দ্বীন 3 দ্বীন শব্দটিকে কয়েকটি অর্থে কুরআনে ব্যবহার করা হয়েছে। সূরা ফাতিহাতে এর অর্থ 
প্রতিদান, প্রতিফল বা বদলা । মূলত দ্বীনের শাব্দিক অর্থ আনুগত্য, আনুগত্যের বিধান, আইন, 
রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা, জীবন বিধান ইত্যাদি ৷ দ্বীন ইসলাম মানে আল্লাহর পক্ষ থেকে ইসলাম 
নামে যে জীবন বিধান রাসূলের নিকট পাঠানো হয়েছে। উপরিউক্ত কয়েকটি অর্থে কুরআনের 
বিভিন্ন সূরায় এ শব্দটি ব্যবহার করা হয়েছে। 

নাবী ৪ নাবা মানে খবর, সংবাদ । নাবী মানে সংবাদবাহক | আল্লাহর পক্ষ থেকে মানুষের 
কাছে সংবাদ পৌছাবার জন্য নিযুক্ত ব্যক্তিগণই নাবী | 

নবুওয়াত 3 সংবাদ বহনের দায়িত্ব বা কাজটিই হলো নবুওয়াত | নাবীর পদটিকেই নবুওয়াত 
বলে। 

নাফস $ নাফস শব্দটিকে বহু অর্থে কুরআনে ব্যবহার করা হয়েছে। কোথাও প্রবৃত্তি অর্থে, 
কোথাও জীবন অর্থে, কোথাও আত্মা অর্থে, কোথাও মন অর্থে, কোথাও মানুষ অর্থে, কোথাও 
নিজ অর্থে শব্দটি ব্যবহৃত হয়েছে। পারিভাষিক অর্থে নাফস মানে মানবদেহের দাবী বা প্রবৃত্তি ও 
স্পৃহা। মানবদেহ বস্তু দিয়ে তৈরি বলে বস্তু জগতের দিকে তার প্রবল আকর্ষণ | এ আকর্ষণের 
ফলে ভালমন্দ বিচার না করে দেহ যখন অবাধে ভোগ করতে চায়, তখন কুরআনে এর নাম দেয়া 
হয়েছে নাফসে আম্মারা (ইউসুফ-৫৩)। রূহ হলো নৈতিক সত্তা। এরই পরিচয় হলো বিবেক। 
রূহ বা বিবেক ভালমন্দ বিচার করে নাফসকে ভোগে বাধা দেয়। বাধাপ্রাপ্ত নাফসকে নাফসে 
লাওয়ামা (কিয়ামাহ-২) নাম দেয়া হয়েছে। আর নাফস যখন নৈতিক দিক দিয়ে রুহের সাথে 
একমত হয় এবং নাফস ও রূহের দ্বন্দ ও সংঘর্ষ যখন থাকে না, নাফস তখন নাফসে 
মুতমাইন্রাহ-এর মর্যাদা পায় (ফাজর-২৭)। মুতমাইন্রাহ অর্থ প্রশান্ত । এতমিনান শব্দ থেকে এর 
উৎপত্তি। এতমিনান অর্থ প্ৰসন্নতা, oa প্রশান্তি, স্থিরতা | 

নিফাক ঃ ‘নিফাকুন’ মানে সুড়ং বা গোপন পথ | সুড়ং-এর এক ছিদ্র দিয়ে ঢুকে অপর ছিদ্র 
দিয়ে বের হওয়া যায়। এ থেকেই নিফাক শব্দ হয়েছে। এর অর্থ হলো কপটতা বা ভণ্তামি। 
পরিভাষায় নিফাক মানে মুসলিম না হওয়া সত্তেও মুসলিম পরিচয় দেয়া । সে দেখাচ্ছে যে, 
ইসলামে প্রবেশ করেছে- কিন্তু সুড়ং-এর অপর ছিদ্র দ্বারা সে ইসলাম থেকে বের হয়ে AA | মুখে 
একরকম, আর মনে অন্যরকম হওয়াই HPS | 

নিয়ামাত £ আরবীতে শব্দটি নি'মাতুন, না*মাতুন। অর্থ আরাম, সহজ, সৌভাগ্য, উন্নতি | 
নি'মাতুন মানে এমন অনুগ্রহ, যা আরামদায়ক, যা জীবনকে সহজ ও সুখকর বানায়, যা সৌভাগ্য 
ও উন্নতির কারণ হয় । বাংলা ও উর্দূ উচ্চারণে নি'মাতুন শব্দটি নিয়ামাত শব্দে পরিণত হয়েছে। 

ফাকীর $ “ফাকর' মানে দরিদ্রতা, অভাব, গরীবী অবস্থা ৷ ফাকীর অর্থ অভাবী, গরীব, দরিদ্র, 


www.pathagar.com 


১৬৩ 


নিঃসম্বল, যার জীবিকার কোন পথ নেই। 

ফাজির £ ফুজুর মানে লাম্পট্য, নীতিহীনতা, কামুকতা, অসংযম জীবন, নৈতিক সীমালংঘন 
ইত্যাদি | যার এসব দোষ আছে, সেই ফাজির | ফুজুর-এর শাব্দিক অর্থ ছিড়ে ফেলা | শরীয়তের 
পর্দা যে ছিড়ে ফেলে সেই ফাজির। 

ফাসিক 3 ফিসক' ও “ফুজুর'-এর অর্থ প্রায় একই | ফাজির ও ফাসিক শব্দের অর্থ লম্পট, 
কামুক, নীতিহীন, অসতযমী। পারিভাষিক অর্থে এ ব্যক্তি ফাসিক ও ফাজির, যে আল্লাহর হুকুম 
অমান্য করে । অর্থাৎ পাপী, গুনাহগার ও দোষী | 

ফিতনা ঃ ফাতানা অর্থ মোহিত করেছে, প্রলুব্ধ করেছে, যাদু করেছে, Baas করেছে, বিপথে 
নিয়ে গেছে। এ থেকে ফিতনা শব্দ তৈরি হয়েছে। যে কারণে মুগ্ধ হয় ও প্রলুব্ধ হয় বা বুদ্ধিহারা 
হয় এবং বিপথে যায়, সে কারণটাকেই ফিতনা বলে। তাই ফিতনা অর্থ পরীক্ষা, অজুহাত | এ 
কারণটা পরীক্ষা হিসাবেই আসে এবং এ অজুহাতেই বিপথগামী হয় । পরিভাষা হিসাবে আল্লাহর 
আনুগত্য করার পথে যতরকম বাধা সৃষ্টি হয়, তারই নাম ফিতনা । দুনিয়ার যেসব জিনিসের 
মহব্বত আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে, তাও ফিতনা । সন্তান ও ধন-সম্পদকে এ অর্থেই 
ফিতনা বলা হয়েছে। (তাগাবুন-১৫) 

বাখীল 3 বুখল মানে কৃপণতা | বাখীল অর্থ কৃপণ । 

বাতিল ঃ বৃতলুন অর্থ মিথ্যা, অসত্য | বাতিল মানে যা অস্তিত্বহীন, মিথ্যা, পরিত্যাজ্য, 
অগ্রাহ্য, তুচ্ছ, অসার, নিরর্থক | হক শব্দের বিপরীত অর্থেই বাতিল শব্দ ব্যবহার করা হয়। 

Wes 3 এর অর্থ মৃত্যু, বিনাশ, লয়। 

মাগফিরাত ঃ গাফারা অর্থ মাফ করেছে, ক্ষমা করেছে। মাগফিরাত ও গুফরান মানে ক্ষমা, 
মার্জনা | ইসতিগফার অর্থ ক্ষমা চাওয়া | 

মাশগুল $ শুগল মানে পেশা, কাজ, ব্যস্ততা, ব্যবসা । মাশগুল অর্থ ব্যস্ত, কাজে মগু, যার 
অবসর নেই। 

মাহরূম 3 বঞ্চিত, নিরাশ, যে কিছু পায়নি। 

মাল 8 ধন, সম্পদ, যাবতীয় মূল্যবান জিনিস। 

মিসকীন 3 মাসকানাতুন অর্থ দারিদ্র্য, মিসকীন মানে দরিদ্র, গরীব, নিঃস্ব । পরিভাষায় এর 
অর্থ হলো এমন লোক, যে ফাকীরের মত নিঃসম্বল নয় বটে, কিন্তু যা তার দরকার, তার চেয়ে 
কম আছে। 

মুখলিস ঃ ইখলাস থেকে মুখলিস শব্দ হয়েছে। যার ইখলাস আছে, সেই মুখলিস (ইখলাস 
অর্থ দেখুন) ৷ এর শাব্দিক অর্থ খাঁটি, নিষ্ঠাবান, একনিষ্ঠ, সৎ, আন্তরিকতাসম্পন্ন, অকপট, সরল | 

মু’জিযা £ 'আজযুন মানে অক্ষমতা, দুর্বলতা, ব্যর্থতা, অসহায়তৃ, ক্ষমতাহীনতা | এ থেকেই 
মুশজিযা শব্দ হয়েছে | এর অর্থ হলো এমন ঘটনা বা কাজ, যা মানুষ করতে অক্ষম | পরিভাষায় এ 
সব কাজকে মু’জিযা বলে, যা অলৌকিক, যা সাধারণ নিয়মে হতে পারে না, যা আশ্চর্যজনক | 


www.pathagar.com 


১৬৪ 


॥বীদের জীবনে এমন যে সব ঘটনা ঘটেছে, তাকে মু’জিযা ACT নাবী ছাড়া আল্লাহর ওলীদের 
জীবনে এ জাতীয় যা ঘটে, তাকে কিরামত বলে । এ সবই আল্লাহর কাজ। কোন মানুষ নিজের, 
ইচ্ছায় এ সব করতে অক্ষম | 

মুত্তাকী £ তাকওয়া অর্থ দেখুন। যার মধ্যে তাকওয়ার গুণ আছে, তিনিই মুত্তাকী | অর্থাৎ 
যিনি ভাল ও মন্দ বাছাই করে ভালটা গ্রহণ করেন ও যা কিছু মন্দ তা ত্যাগ করেন। যিনি 
আল্লাহকে ভয় করে তাকওয়ার জীবন যাপন করেন, তিনিই মুত্তাকী | (বাকারা-১৭৭) 

মুনাফিক ঃ নিফাক অর্থ দেখুন। যার মধ্যে নিফাকের দোষ আছে, সেই মুনাফিক | মুনাফিক 
অর্থ কপট | 

মুফাসসির £ তাফসীর অর্থ দেখুন। যিনি কুরআনের তাফসীর করেন, তিনিই মুফাসসির | 
মুফাসসির অর্থ কুরআনের ব্যাখ্যাদানকারী বা বিশদ আলোচনাকারী । 

মুমিন ঃ ঈমান অর্থ দেখুন। যার মধ্যে ঈমান আছে, তিনিই মুমিন। এর অর্থ বিশ্বাসী, 
ঈমানদার | যে ইসলাম গ্রহণ করেছে, সেই মুসলিম ৷ মুসলিম অর্থ হলো আল্লাহর কাছে 
আত্মসমর্পণকারী । 

মুশরিক ঃ শিরক অর্থ দেখুন। যে Pace লিপ্ত, সেই মুশরিক । মুশরিক অর্থ অংশীবাদী 
তাওহীদ-বিরোধী । 

রব ঃ কুরআন পাকে এ শব্দটি বিভিন্ন আকারে নয় শতের বেশী বার ব্যবহার করা হয়েছে। 
তারবিয়াত ও মুরববী শব্দ দুটো এ থেকেই তৈরি | বহু অর্থে রব শব্দটি কুরআনে ব্যবহৃত হয়েছেঃ 

> প্রতিপালক, প্রয়োজনীয় বস্তু সরবরাহকারী, ক্রমবিকাশদাতা | 

২। যিম্মাদার, তত্ত্বাবধায়ক, দেখাশুনাকারী | 

৩। নেতা, সর্দার, ধার আনুগত্য করা হয়, ক্ষমতাশালী কর্তাব্যক্তি, যার কর্তৃত্ব স্বীকৃত, ধার 
হস্তক্ষেপ ও বল প্রয়োগের অধিকার আছে। 

৪ | মালিক, মুনীব, প্রভু, AST | 

রাসূল 3 রিসালাত অর্থ বাণী, চিঠি, সংবাদ, প্রবন্ধ, সরকারী চিঠি । রাসূল মানে বাণীবাহক, 
ংবাদ পরিবেশনকারী, দূত । পরিভাষায় আল্লাহর বাণীবাহক, আল্লাহর দূত যাকে আসমানী 
কিতাব দেয়া হয়েছে যার উপর রিসালাত বা বাণী নাযিল করা হয়েছে। 

রিযক ঃ জীবিকা, জীবন ধারণের উপকরণ | বস্তুগত উপকরণ ছাড়াও আল্লাহর পক্ষ থেকে যে 
কোন দানই রিযকের মধ্যে শামিল ৷ সন্তান, ইলম, যোগ্যতা ইত্যাদিও রিযকের মধ্যে গণ্য | 
পরিভাষায় একমাত্র হালাল মালই রিযক | হারাম মাল রিযকে গণ্য AA । 

রূহ ঃ এর শাব্দিক অর্থ আত্মা, জীবন, চেতনা পরিভাষায় এর অর্থ বিবেক বা নৈতিক সত্তা 
মানুষের শরীর বস্তু দিয়ে তৈরি । কিন্তু রূহ বস্তু নয়। আল্লাহর এক বিশেষ সৃষ্টি । আল্লাহ বলেন. 
‘বল যে, রূহ আল্লাহর হুকুম বা বিষয়, এ বিষয়ে তোমাদেরকে সামান্য ইলমই দেয়া হয়েছে' 
(বনী ইসরাঈল-৮৫)। মানবদেহ বস্তুর দিকে টানে, আর রূহ আল্লাহর দিকে টানে | তাই দেহের 


www.pathagar.com 


১৬৫ 


সাথে রূহের লড়াই চলে (নাফসের অর্থ দেখুন)। এ লড়াইয়ে নামায, রোযা, যিকর, জিহাদ 
ইত্যাদি রূহকে বিজয়ী করে। 

রিওয়ায়াত ৪ রাওইয়া মানে বর্ণনা করা, বিবরণ দেয়া । রিওয়ায়াত মানে বিবরণ, বর্ণনা, 
রিপোর্ট, শোনা কথা, ইতিহাস, গল্প ইত্যাদি । পারিভাষিক অর্থ হাদীসে বর্ণিত বিষয় | 

লা*নাত £ অভিশাপ, বদদোয়া, অমঙ্গল কামনা, শাপ। 

শাহীদ ঃ শাহাদাত অর্থ সাক্ষী, সাক্ষাৎ, প্রমাণ, সার্টিফিকেট | শাহীদ শব্দের আভিধানিক অর্থ 
সাক্ষী । এর পারিভাষিক অর্থ কোন মহৎ উদ্দেশ্যে জীবন উৎসর্গ করা, কোন আদর্শের জন্য 
মৃত্যুবরণ করা | এ জাতীয় মৃত্যুবরণ করার মাধ্যমে সে ব্যক্তি প্রমাণ দেয় যে, সে এ আদর্শের 
সত্যিকার ধারক । সে জীবন দিয়ে সাক্ষ্য দেয় যে, সে এ আদর্শের জন্য নিষ্ঠাবান | 

শায়তান 3 শাতানা অর্থ দড়ি দিয়ে বেধেছে। শায়তান মানে যাকে অভিশপ্ত করে চিরতরে 
বেঁধে রাখা হয়েছে এবং এ অবস্থা থেকে যার মুক্তি নেই। ইবলীসেরই আর এক নাম শায়তান 
রাখা হয়েছে। শায়তান নাম নয়, গালি। 

শাফায়াত £ শাফায়া মানে মধ্যস্থতা করেছে, সুপারিশ করেছে। শাফায়াতের শাব্দিক অর্থ পক্ষ 
সমর্থন, ওকালতি, মধ্যস্থতা । পারিভাষিক অর্থে প্রধানত উম্মতের পক্ষে আল্লাহ্‌র কাছে নাবীদের 
সুপারিশ বুঝায় । সাধারণভাবে আখিরাতে সবরকম সুপারিশই শাফায়াত হিসেবে গণ্য । কুরআন, 
নামায, রোযা ইত্যাদিই শাফায়াত করবে । নাবী ছাড়াও আল্লাহ পাক যাকে খুশী শাফায়াতের 
সুযোগ দেবেন | অবশ্য আল্লাহর অনুমতি ছাড়া কেউ শাফায়াত করতে পারবে না। 

শিরক 3 শরীক অর্থ অংশীদারী, সঙ্গী, সহযোগী । শিরক-এর শাব্দিক অর্থ শরীক করার 
কাজ। পরিভাষায় এর অর্থ হলো আল্লাহর সাথে শরীক করার কাজ। তাওহীদের বিপরীত 
পরিভাষাই হলো Pas | আল্লাহর সত্তা, গুণাবলী, ক্ষমতা ও অধিকারে আর কাউকে শরীক 
করাকেই শিরক বলে | আল্লাহকে অস্বীকার যারা করে, তারাই শিরকে লিপ্ত হয়; যারা আল্লাহকে 
অস্বীকার করে, তারা নাস্তিক বা মুলহিদ | আর যারা আল্লাহর সাথে শরীক করে, তারা মুশরিক। 
শিরককে বুঝতে হলে তাওহীদকে বুঝতে হবে । তাওহীদকে বুঝতে হলেও শিরককে জানতে 
হবে | (তাওহীদের অর্থ দেখুন)। 

শুকরগোযারী 8 কৃতজ্ঞতা, উপকারীর উপকার স্বীকার করা, শুকরিয়া জানানো | 

সবর 3 এর শাব্দিক অর্থ ধৈর্য, অধ্যবসায়, সহিষ্ণুতা, সহনশীলতা । বাধা-বিপত্তি অগ্রাহ্য করে 
আপন লক্ষ্যে স্থির থাকা, যে কাজে যতটা সময় দরকার, ততোটা সময় অপেক্ষা করা, কাজের 
ফল অস্বাভাবিক উপায়ে তাড়াতাড়ি পাওয়ার চেষ্টা না করা, আপাতমধুর প্রলোভনে না ভুলে আপন 
আদর্শের পথে মযবৃত হয়ে টিকে থাকা ইত্যাদি অর্থে ‘সবর’ শব্দটি কুরআন পাকে ব্যবহার করা 
হয়েছে। 

ইসলামী আন্দোলনের পথে মানুষকে দাওয়াত দিলে ঠাট্টা-বিদ্রপ, যুলুম-নির্যাতন ও অপমান 
সইতে হয় বলে এ কাজ ছেড়ে দেবার অজুহাত দেখিয়ে যারা বলে, “মানুষ কথা শুনে না, বলতে 
গেলে অপমানিত হতে হয়, তাই সবর ইখতিয়ার করেছি, তারা আসলে সবরই ত্যাগ করেছেন | 


www.pathagar.com 


১৬৬ 


তারা যে অর্থে ‘সবর’ শব্দ ব্যবহার করেন, তা সবরেরই সম্পূর্ণ বিপরীত 1 রাসূল (সা.) এবং 
সাহাবাগণ (রা.) যদি সবরের এ অর্থ নিতেন, তাহলে দ্বীন ইসলাম তখনই খতম হয়ে যেতো | 

সাওয়াব ৪ পুরস্কার, কাজের বদলা । গুনাহর বিপরীত | 

হাক ঃ শাব্দিক অর্থ সত্য, সঠিক, শুদ্ধ, প্রকৃত, অধিকার ইত্যাদি। পরিভাষা হিসাবে বাতিলের 
বিপরীত অর্থেই হাক শব্দটি ব্যবহার করা হয়। যেহেতু আল্লাহ-ই একমাত্র হাক, তাই যা 
আল্লাহর বিধান, তা-ই হাক বা সঠিক ও বিশুদ্ধ। এর বিপরীত যা, তা অবশ্যই বাতিল বা 
অসত্য | হাক শব্দের আর একটি অর্থ হলো অধিকার বা প্রাপ্য । হাক মানে পাওনা বা যা পাওয়া 
উচিত। হান্ধুল্লাহ মানে আল্লাহর পাওনা | 

হামদ 8 মানে প্রশংসা, গুণ বর্ণনা, কৃতজ্ঞতা প্রকাশ | পরিভাষায় আল্লাহর প্রশংসাকে হামদ 
বলা হয়। 

হারাম 3 নিষিদ্ধ, নৈতিকতা বিরোধী কাজ, বেআইনী আচরণ, অবৈধ | ইসলামী পরিভাষায় 
যা আল্লাহ ও রাসূল নিষেধ করেছেন, তা-ই হারাম । কাবাঘরে অনেক কিছু করা নিষেধ বলে 
তাকে বায়তুল হারাম বলা VA | হারাম শব্দের আরেক অর্থ সম্মানিত। এ অর্থেও কাবা বায়তুল 
হারাম | 

হালাল 3 বৈধ, রীতিসিদ্ধ, সঠিক, আইনসম্মত। পারিভাষিক অর্থে যা আল্লাহ ও রাসূল নিষেধ 
করেন নি, তা-ই হালাল | হারামের বিপরীত অর্থেই হালাল শব্দ ব্যবহৃত | 

হায়াত ঃ মাওতের বিপরীত শব্দ হায়াত । মানে জীবন, অস্তিত্ব । 

হিফয ৪ সংরক্ষণ, নিরাপদে রাখা, পাহারা, যত্বু নেয়া। যারা কুরআন মুখস্থ করে, তারা 
তাদের মনে কুরআনকে সংরক্ষণ করে বলে মুখস্থ করাকে হিফয বলে। যারা মুখস্থ করে, 
তাদেরকে হাফিয বলে। 

হিদায়াত $ হুদা অর্থ সঠিক পথ, পথ দেখানো | হিদায়াত মানে দেখানো সঠিক পথ । হাদী 
মানে পথ-প্রদর্শক বা নেতা | 

হিসাব 3 গণনা, বিবেচনা, হিসাব করা | 


উর্দু ও ফারসি 

আমলনামা £ আমল মানে কাজ, নামা মানে লেখা, রচনা । শাব্দিক অর্থ কাজের লিখিত 
বিবরণ | পরিভাষায় মানুষের যাবতীয় কাজের যে রেকর্ড আখিরাতে মানুষকে দেয়া হবে | 

আসমান 3 আকাশ । যা কিছু পৃথিবীর উর্ধ্বে আছে। 

আসান বা আসানা £ সহজ, যা কষ্টদায়ক নয়৷ 

ইয়াদ ঃ মনে রাখা, মুখস্থ করা, স্মরণ করা | 

ওয়াকিফহাল ৪ ওয়াকিফ মানে যে জানে, হাল মানে অবস্থা, ওয়াকিফহাল অর্থ যে 
হাল-অবস্থা জানে | 


www.pathagar.com 


১৬৭ 


কামিয়াব $ সাফল্য, সফলতা, কৃতকাৰ্যতা । যে সফল হয়, সে কামিয়াব বা সে কামিয়াবী 
হাসিল করল। 

কুফরী 3 আরবি কুফর দেখুন। কুফরেরই উর্দু কুফরী । অর্থাৎ কাফিরী কাজ, যে কাজ 
কাফিরদের পক্ষেই সম্ভব বা সাজে | 

গুনাহ ৪ পাপ, সাওয়াবের বিপরীত | সাওয়াব আরবি শব্দ । 

গুমরাহ 3 গুম মানে হারানো, রাহ মানে পথ | গুমরাহ মানে পথহারা, পথভ্রষ্ট | গুমরাহী মানে 
AIG | 

যমীন ঃ মাটি, পৃথিবী, দেশ, জমি । 

যিন্দেগী ঃ জীবনযাপন | 

তাকিদ ৪ চাপ, আদেশ, গুরুত্ব, জোর দেয়া | 

দীদার 3 দেখা, সাক্ষাৎ, দর্শন। 

নাফরমানী ঃ নাফরমান মানে বিদ্রোহী, অবাধ্য । নাফরমানের কাজকেই নাফরমানী বলে- 
অর্থাৎ অবাধ্যতা, বিদ্রোহ। 

নেকী ঃ নেক মানে ভাল, ভাগ্যবান, মঙ্গলজনক । ভাল কাজকেই নেকী বলে | সাওয়াবের 
কাজই নেকী | সাওয়াব অর্থেই নেকী শব্দের ব্যবহার হয়। 

ফাসিকী ঃ ফাসিকের কাজকে ফাসিকী বলে | আরবিতে ফিসক বলে । ফাসিক অর্থ দেখুন। 

ফায়সালা 3 সিদ্ধান্ত, মীমাংসা, মধ্যস্থতা, বিচার । 

বদী 3 নেকীর বিপরীত অর্থে বদী শব্দ ব্যবহার করা হয় । বদ মানে মন্দ, দুর্ভাগা | বদের যে 
কাজ, তা-ই বদী। বদী অর্থ মন্দ বা খারাপ কাজ । গুনাহ অর্থেই বদী শব্দের ব্যবহার হয় | 

বান্দাহ £ দাস, খাদেম । দাসের কাজকে বলে বন্দেগী | বন্দেগী মানে দাসত্ব । ইবাদাতের 
অর্থও বন্দেগী। 

বেদ্বীন ৪ ‘বে’ না-বোধক শব্দ | বেছ্বীন মানে যে ছ্বীনদার নয়, যে দ্বীনের ধার ধারে না। অর্থাৎ 
অধার্মিক। 

বে-পরওয়া ৪ পরওয়া না থাকা। পরওয়া অর্থ দরকার, COs, উৎকণ্ঠা, ইচ্ছা, মনোযোগ | 
বে-পরওয়া মানে যে ঠেকা মনে করে না, ধার-ধারে না, অবহেলা করে, মনোযোগ দেয় না, 
নির্লিপ্ত । | 

মিনার 3 উঁচু স্তম্ভ । 

মুশকিল 3 কঠিন, জটিল, শক্ত, কষ্টদায়ক | 

মুনাফিকী £ঃ আরবি নিফাকের উর্দু হলো মুনাফিকী । 

শিরিকী £ আরবি শিরকের উর্দুই শিরিকী । 

সীনা ঃ বুক, বক্ষ, বক্ষস্থল ৷ 

হিফাযত ঃ রক্ষা, সংরক্ষণ, নিরাপদে রাখা । 


সমাপ্ত 


www.pathagar.com 


www.pathagar.com 


www.pathagar.com 


www.pathagar.com 





